গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 
পরিকল্পনা মন্ত্রণালয় 
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ 


ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প 
(এমআরটি লাইন-৬)-এর নিবিড় পরিবীক্ষণ প্রতিবেদন 


মে ২০১৯ 


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 
পরিকল্পনা মন্ত্রণালয় 
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ 


ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প 
(এমআরটি লাইন-৬)-এর নিবিড় পরিবীক্ষণ প্রতিবেদন 


পরামর্শকবৃন্দ আইএমইডি”র কর্মকর্তাবৃন্দ 
মোহাম্মদ জাফর উল্লাহ, পিইর্জ ড. মোঃ মশিউর রহমান 
টীম লিডার মহাপরিচালক 
পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-২ 
মোঃ মাহমুদুর রহমান আবদুল্লাহ আল মামুন 
মিড-লেভেল ইঞ্জিনিয়ার পরিচালক (পরিবহন) 
পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-২ 
লুৎফুর হামিদ রেজা প্রকৌঃ মোহাম্মদ তানভীর আক্কাস 
সিগনাল ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার উপ-পরিচালক (পরিবহন) 
পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-২ 
বিপ্লব ব্যানাজী 
সোসিওলজিস্ট 


রি পিডিপিএস ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস লিঃ 


সম 


মোবাইলঃ ০১৭১১৮৮৯৮৬৫, ০১৯৫৩৬২৪১৬৫, 
ই-মেইলঃ [901)5.51)0 ৫ 2017911.0010 


মে ২০১৯ 


কভার পৃষ্ঠার আলোকচিত্রঃ 
বামে: আগারগীও থেকে শেওড়াপাড়া অংশের ভায়াডাক্ট এর আলোকচিত্র 
ডানে: লাঞ্ছিং গার্ডার এর মাধ্যমে ভায়াডাক্ট স্থাপন এর আলোকচিত্র 


অনুচ্ছেদ 


ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (এমআরটি লাইন-৬)-এর 


নিবিড় পরিবীক্ষণ প্রতিবেদন 


সুচিপতর 


নির্বাহী সার সংক্ষেপ 
4১010151779 


0019558179 


প্রথম অধ্যায়: প্রকল্পের বিস্তারিত বর্ণনা 


১.০১ 
১.০২ 
১.০৩ 
১.০৪ 
১.০৫ 
১.০৬ 
১.০৭ 
১.০৮ 
১.০৯ 


প্রকল্পের পরিচিতি 

প্রকল্পের পটভূমি 

প্রকল্পের উদ্দেশ্য 

প্রকল্পের অবস্থান 

প্রকল্প অনুমোদন, অর্থায়ন ও সংশোধন 

প্রকল্পের বছর-ওয়ারী অর্থ বরাদ্দ ও অর্থ অবমুক্তি 
ডিপিপি অনুযায়ী প্রকল্পের ক্রয় পরিকল্পনা 

প্রকল্পের প্রধান প্রধান কাজসমূহ 

প্রকল্পের বাস্তব কাজের প্যাকেজসমূহের কর্ম-পরিকল্পনা 


২.০১ 
২.০২ 
২.০৩ 
২.০৪ 
২.০৫ 
২.০৬ 


নিবিড় পরিবীক্ষণের কর্ম-পরিধি 

নিবিড় পরিবীক্ষণের কর্ম-পদ্ধতি (19)90010959) 

প্রকল্পের কর্মকর্তাগণের সাথে সভা এবং সরেজমিনে নির্মাণ কাজ পরিদর্শন ও পরীক্ষাকরণ 
তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ এবং উপান্ত সংগ্রহ কাজ পরিবীক্ষণ 

উপাত্ত প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ 

নিবিড় পরিবীক্ষণের সময়-ভিত্তিক কর্ম পরিকল্পনা 


তৃতীয় অধ্যায়: ফলাফল পর্যালোচনা 


৩.০১ 
৩.০২ 
৩.০৩ 
৩.০৪ 
৩.০৫ 
৩.০৬ 
৩.০৭ 
৩.০৮ 
৩.০৯ 
৩.১০ 
৩.১১ 
৩.১২ 
৩.১৩ 


প্রকল্পের প্রধান প্রধান অগ্জা ও অঙ্জভিত্তিক আর্থিক ও বাস্তব লক্ষ্যমাত্রা ও অগ্রগতি 
সুবিধাভোগীদের নিকট হতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ 

কেআইআই এর মাধ্যমে প্রাপ্ত তথ্য 

এফজিডি হতে প্রাপ্ত তথ্য 

স্থানীয় পর্যায়ের কর্মশালা হতে প্রাপ্ত তথ্য 

প্রকল্পের ক্রয় কার্যক্রম পর্যালোচনা 

প্রকল্পের অবকাঠামো পরিদর্শন ও গুণগত মান পরীক্ষা 

মেট্রোরেলের ইলেক্ট্রো-মেকানিক্যাল সংক্রান্ত তথ্য এবং রোলিং স্টক এর বৈশিষ্ট্য 
প্রকল্পের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং পরিবেশ ব্যবস্থাপনা কার্যক্রম পর্যালোচনা 
ঢাকা মহানগরীর 97 লাইনসমূহ এবং এর নির্মাণের সময়বদ্ধ (710০-১০0)0) পরিকল্পনা 
প্রকল্পের আরসিসি/প্রিস্ট্রেসড কনক্রীট কিউরিং এর পরিবর্তে 911 ব্যবহার সংক্রান্ত 
মেট্রোরেলে ব্যালাস্ট-বিহীন স্িপার বসানো এবং শব্দের-তীব্রতা রোধে ব্যবস্থাদি 
মেট্রোরেলের নির্মাণকালীন যানবাহন চলাচল ব্যবস্থাপনা সংক্রান্ত 


৬11 


০০ ৩4/47/74৮৮ ৮৮ 


-2ি 


১৩ 
১৪ 
১৪ 
১৫ 


১৭ 
২৭ 
৩৪ 
৪৩ 
৪৯ 
৫৩ 
৬১ 
৬৬ 
৭১ 
ণ্চ 
৭৯ 
৮২ 
৮২ 


৩.১৪ মেট্রোরেল পরিচালনা ও যাত্রী ব্যবস্থাপনা সংক্রান্ত 
৩.১৫ কয়েকটি গুরত্বপূর্ণ বিষয় 
চতুর্থ অধ্যায়: ব্যত্যয় বিশ্লেষণসহ প্রাপ্ত তথ্য 
৪.০১ ব্যত্যয় (পরিমাণগত, গুণগত ও সময়গত) বিশ্লেষণসবহ প্রাপ্ত তথ্য 
পঞ্চম অধ্যায়: প্রকল্পের 9৮01" বিশ্লেষণ 
৫.০১ প্রকল্পের শক্তিশালী দিক 
৫.০২ প্রকল্পের দুর্বল দিক 
৫.০৩ প্রকল্পের সৃষ্ট সুযোগসমূহ 
৫.০৪ প্রকল্পের ঝুঁকি/চ্যালেঞ্জসমূহ 
ষষ্ঠ অধ্যায়: সুপারিশ ও উপসংহার 
৬.০১ সুপারিশসমূহ 


৬.০২ উপসংহার 


সংযুক্তি ও পরিশিষ্টসমূহ 


৮২ 
৮২ 


৮৪ 


৯২ 
৯২ 
৯৩ 
৯৩ 


৯৪ 
৯৬ 


নির্বাহী সার-সংক্ষেপ 

বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগরীর ক্রম-বর্ধমান বিশাল জনসংখ্যার চাহিদার প্রেক্ষিতে একটি কার্যকর, দক্ষ, নিরাপদ ও 
পরিবেশ-বান্ধব গণ-পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দেশ-বিদেশের খ্যাতনামা পরিবহন বিশেষজ্ঞ সমন্বয়ে গঠিত বোর্ড- 
এর মাধ্যমে ঢাকা মহানগরীর জন্যে 91৮ প্রণয়ন করা হয়। এরই ধারাবাহিকতায় 9."-তে অন্তভক্ত এমআরটি লাইন-৬ কে 
অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণের জন্যে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্পের ডিপিপি গত ১৮-১২-২০১২ খ্রিঃ তারিখে 
২১,৯৮৫.০৭২১ কোটি টাকা ব্যয়ে “একনেক” কর্তৃক অনুমোদিত হয়। প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদ জুলাই, ২০১২ থেকে জুন, 
২০২৪। প্রকল্পের আওতায় উত্তরা ৩য় পর্ব (দিয়াবাড়ি)-পল্লবী-রোকেয়া সরণি-খামারবাড়ি হয়ে ফার্মগেট-হোটেল সোনারগীও- 
শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর-প্রেসক্লাব-মতিঝিল সিটি সেন্টার পর্যন্ত ২০.১০ কিলোমিটার (সংশোধিত ডিপিপি অনুযায়ী) 
দীর্ঘ এলিভেটেড মেট্রোরেল নির্মাণ কাজ বর্তমানে অগ্রসরমান। 


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষ উদ্যোগে উত্তরা ৩য় পর্ব (দিয়াবাড়ি) হতে আগারগীও 
পর্যন্ত ১১.২৯ কিলোমিটার ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে এবং আগারগীও হতে মতিঝিল পর্যন্ত ৮.৫০ কিলোমিটার ২০২০ 
সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যমাত্রা রয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের, সড়ক পরিবহন ও মহাসড়ক 
বিভাগের অধীনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করছে। আইএমইডি কর্তৃক চলতি অর্থ বছরে 
পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে নিবিড় পরিবীক্ষণ (-96701) 07010110119) কার্যক্রম পরিচালনা করা হয়। নিবিড় পরিবীক্ষণে 
প্রাপ্ত তথ্য নিষ্নে প্রদত্ত হলো। 


প্রকল্পটির শুরু (১-৭-২০১২) থেকে এপ্রিল, ২০১৯ পর্যন্ত ৫৭% সময় অতিক্রান্ত হয়েছে; ডিপিপি অনুযায়ী জুন, ২০১৯ পর্যন্ত 
লক্ষ্যমাত্রা ছিল ৪৯.৩৪% যা এপ্রিল, ২০১৯ পর্যন্ত ৪৬.৪২%। এপ্রিল, ২০১৯ পর্যন্ত প্রকল্পের আর্থিক অগ্রগতি ২৮.৯০% এবং 
বিভিন্ন প্যাকেজে দেশের কনক্ট্রীকশন ইয়ার্ডে এবং বিদেশের ফ্যাক্টরীতে সম্পন্নকৃত অগ্রগতি বিবেচনা করতঃ প্রকল্পের বাস্তব 
অগ্রগতি প্রায় ৩২% বলা যায়। 


প্রকল্পের পূর্ত কাজ, ভায়াডাক্ট ও স্টেশন নির্মাণ, ইলেক্ট্রো-মেকানিক্যাল-সিগনালিং ও রোলিং স্টক ক্রয় ইত্যাদির জন্যে ৮টি 
প্যাকেজের কার্যক্রম গ্রহণ করা হয়। প্যাকেজসমূহের বাস্তব অবস্থা হলো: 


(১) সিপি-০১ (ডিপো এলাকার মাটি ভরাট)-অক্টোবর, ২০১৮-এ ১০০% সম্পন্ন হয়েছে। 


(২) সিপি-০২ (ডিপো এলাকায়- ডিএমটিসি অফিস ভবন, প্রশাসনিক ভবন, প্রশিক্ষণ ভবন, ওসিসি ভবন, ওয়ার্কশপ, স্ট্যাবলিং 
শেড, ইয়ার্ড, টেন্ট ট্র্যাক ইত্যাদি নির্মাণ) আগস্ট, ২০১৭ থেকে শুরু এ প্যাকেজের বাস্তব অগ্রগতি প্রায় ৩০%। 


(৩-৪) সিপি-০৩ ও সিপি-০৪ (উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগীও পর্যন্ত ১১.২৯ কিলোমিটার ভায়াডাক্ট এবং ১১টি স্টেশন 
নির্মাণ)-আগস্ট, ২০১৭ তে শুরু এ ২টি প্যাকেজের এপ্রিল, ২০১৯ পর্যন্ত পাইল নির্মাণ সম্পন্ন (১০০%), পিয়ার নির্মাণ সম্পন্ন 
৩০৩টি (৩৯৩টির মধ্যে), স্টেশনের আই-গার্ডার ৯৬টি (১০৮টির মধ্যে), ভায়াডাক্ট সেগমেন্ট প্রায় ৫০% এবং ৫টি স্পটে ৩.৫০ 
কিলোমিটার ভায়াডাক্ট সেগমেন্ট স্থাপন সম্পন্ন হয়েছে; বাস্তব অগ্রগতি ৩৯.৫৩%। 


(৫) সিপি-০৫ (আগারগীও থেকে কারওয়ান বাজার পর্যন্ত ৩.২০ কিলোমিটার ভায়াডাক্ট এবং ৩টি স্টেশন নির্মাণ)- আগস্ট, 
২০১৮ তে শুরু এ প্যাকেজে ৬৭টি বোরড পাইল (৪৫২টি মধ্যে), ১২টি স্কু পাইল (১০৪ টির মধ্যে) এপ্রিল, ২০১৯ এ সমাপ্ত 
হয়েছে; বাস্তব অগ্রগতি ৭.৫%। 


(৬) সিপি-০৬ কোরওয়ান বাজার হতে মতিঝিল পর্যন্ত ৪.৯২ কিলোমিটার ভায়াডাক্ট এবং ৪টি স্টেশন নির্মাণ)- আগস্ট, ২০১৮ 
তে শুরু এ প্যাকেজের ১৪৪টি বোরড পাইল (৬৫২টির মধ্যে) এবং ৩৬টি স্কু পাইল (১৩৮টির মধ্যে) নির্মাণ সম্পন্ন হয়েছে। 
বাস্তব অগ্রগতি ৮.২০%। 


(৭) সিপি-০৭ (ই এন্ড এম সিস্টেম)-এর 799117101৮০ ডিজাইন সম্পন্ন হয়েছে, ১০+৬) কিলোমিটার হাই ভোল্টেজ ইউজিসি 
স্থাপনের জন্য টেস্ট-পিট সম্পন্ন হয়েছে; উত্তরা আরএসএস বিল্ডিং এর পাইল নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ১৩২ কেভি ক্যাবল 
শিপমেন্ট হয়েছে ও ৩৩ কেভি ক্যাবল জাহাজীকরণ হয়েছে। ব্যালাস্ট এর পিএসআই সম্পন্ন হয়েছে এবং ট্র্যাক স্থাপনের 
সিন্টেম, সিসর ক্রস-ওভার, টার্ন-আউট ও স্্িপারস ইত্যাদি পিএসআই এর জন্যে যুক্তরাজ্য ও ভারতে প্রস্তুত আছে। বাস্তব 
অগ্রগতি ৮%। 


(৮) সিপি-০৮ (রোলিং স্টক ও ডিপো ইকুইপমেন্ট সরবরাহ)- সেপ্টেম্বর, ২০১৭ তে শুরু এ প্যাকেজের সংশোধিত কর্ম- 
পরকল্পনা অনুযায়ী রোলিং স্টক ও ডিপো ইকুইপমেন্টের 799710101% ডিজাইন সম্পন্ন হয়েছে। ১ম রেল-কোচ ডিজাইন, এসি 


সিস্টেম, ব্রেক সিস্টেম এবং ট্রেন ইনফরমেশন সিন্টেম চুড়ান্ত হয়েছে। ইতোমধ্যে ২য় 1০০1০) ট্রেন ডিজাইন সমাপ্ত হয়েছে। 
বাস্তব অগ্রগতি প্রায় ১৪%। 


২০১৯ সালের মধ্যে উত্তরা ৩য় পর্ব (দিয়াবাড়ি) থেকে আগারগীও অংশে এবং ২০২০ সালের মধ্যে আগারগীও থেকে মতিঝিল 
অংশে মেট্রোরেল চালু করতে হলে, ডিসেম্বর, ২০২০ এর মধ্যে প্রকল্পের 99056170191 কাজ (প্রায় ৯০%) সম্পন্ন করতে হবে। 
উত্তরা ৩য় পর্ব থেকে আগারগীও অংশ সেপ্টেম্বর, ২০১৯ এর মধ্যে সম্পন্ন করতে হবে এবং নভেম্বর, ২০১৯ এর মধ্যে রেল 
ট্র্যাক বসানো, বিদ্যুৎ লাইন বসানো ও সিগনালিং সিস্টেম স্থাপন করতে হবে। সিপি-০৩ ও সিপি-০৪ এর সার্বিক অগ্রগতি 
অর্জনের পথে বর্তমানে 07101091729) হচ্ছে ৫টি স্থানে প্রত্যেকটি ৭০ মিটার দীর্ঘ 738191100 0817016%91 স্প্যান নির্মাণ। 
স্থানগুলো হলো: (১) উত্তরা নর্থ (২) উত্তরা দক্ষিণ (৩) ক্যান্টনমেন্ট লেক (8) ক্যান্টনমেন্ট উসমানী হল এবং (৫) মিরপুর-১০। 
সার্বিকভাবে, চলমান ৭টি প্যাকেজেরই কাজের গতি ত্বরান্বিত করে এখন থেকে প্রতি মাসে প্রায় ৪% অগ্রগতি অর্জন করতে 
হবে; কিন্তু গত ১০ মাসে মোট অগ্রগতি ৫.৮৬% যা মাসিক গড়ে মাত্র ০.৬০%। 


প্রকল্প এলাকার সড়ক ব্যবহারকারী/উপকারভোগীদের সাক্ষাৎকারের মাধ্যমে প্রান্ত তথ্যে দেখা যায়, প্রকল্পটি বাস্তবায়ন হলে 
যাতায়াতের সময় ৫০% এরও বেশি সাশ্রয় হবে; কলেজ/বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, চাকুরিজীবীসহ সকল পেশার যাত্রীগণের 
সহজতর, নিরাপদ ও পরিবেশ-বান্ধব যাতায়াত ব্যবস্থা নিশ্চিত হবে। বর্তমানে মেট্রোরেলের নির্মাণ কাজের ফলে সড়কে 
যানজট বৃদ্ধি পেয়েছে, বায়ু দূষণ বেড়েছে। বায়ু দূষণ কমাতে এবং ট্রাফিক ব্যবস্থাপনা ও সড়ক মেরামত আরো ভালভাবে 
করার জন্যে উত্তরদাতাগণ অভিমত দিয়েছেন। স্টেকহোল্ডারের কেআইআই গ্রহণের মাধ্যমে প্রাপ্ত তথ্যে দেখা যায়, সার্ভে 
চলাকালীন সঠিকভাবে ট্রায়ালপিট না করায় সিপি নং ০৫ ও ০৬-এ ইউটিলিটি র 0101)91060 লাইনসমূহ স্থানান্তরে সময় ক্ষেপণ 
হচ্ছে। বায়ু দূষণ রোধে গৃহীত ব্যবস্থা যথেষ্ট নহে। স্টেশনের ডিজাইনে প্রতিবন্্বী, শিশু, বৃদ্ধ ও যাত্রীবান্ধব ব্যবস্থা যথা- সিড়ি 
ছাড়াও লিফট, এসকেলেটর রাখা হয়েছে। উত্তরা হাউজবিল্ডিং এবং উত্তরা সেক্টর-২ এর মধ্যবর্তী কোন স্থানে ১টি স্টেশন স্থাপন 
করার দাবী করা হয়েছে। প্রকল্পের এলাইনমেন্টে যানবাহন চলাচল করতে পারলেও গাড়ীর গতি কম এবং দীর্ঘ যানজট সৃষ্টি 
হচ্ছে। 


ফোকাস গ্রুপ আলোচনায় প্রাপ্ত তথ্যে দেখা যায়, প্রকল্পের এলাইনমেন্টে চলাচলরত কিছু যানবাহনের [99101 [01:02-17 
বাস্তবায়ন করা প্রয়োজন; নির্মাতা প্রতিষ্ঠান প্রস্তুতকৃত ব্যারিয়ার, ব্যারিকেড, ইউ-টার্ন ও পথচারী ক্রসিং ইত্যাদি দেখানো 
ট্রাফিক ম্যানেজমেন্ট প্লান বাস্তবায়নের জন্যে প্রকল্প কর্তৃপক্ষ ও ট্রাফিক বিভাগ যৌথভাবে কাজ করতে হবে। এমআরটি”র 
নির্মাণ কাজের */01%₹ 0108181) জানিয়ে পূর্বেই বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারণা (0১0011010) চালানো যায়। “স্পাইস এফএম 
৯৬.৪”* নামে একটি রেডিও চ্যানেল প্রতিদিন ১৫ মিনিট পর পর ডিএমপি”র লাইভ ট্রাফিক আপডেট প্রচার করে। প্রকল্প 
কর্তৃপক্ষ কর্তৃক এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্যে পদক্ষেপ গ্রহণ করতে পারে। সব ইউটিলিটি সার্ভিস লাইনকে একটি 
00001001160]. খনন করে 1919০89 করা হয়েছে; কিন্তু ইউটিলিটিজ স্থানান্তরের /5-৮০1] নকশা কিভাবে কোন দপ্তরে 
সংরক্ষণ করা হয়েছে, এ বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি। 


স্থানীয় পর্যায়ের কর্মশালায় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীগণ জানিয়েছেন, বায়ু দূষণ রোধে গৃহীত ব্যবস্থা অপর্যাপ্ত, ট্রাফিক 
ব্যবস্থাপনা সঠিক হচ্ছে না। নির্মাণ কাজ যাতে ১০০% মান সম্মত হয়, এটা তীদের দাবী। প্রকল্প ব্যবস্থাপক-০২ জানিয়েছেন, 
সিপি-০৩ ও সিপি-০৪ এর অভিজ্ঞতার আলোকে সিপি-০৫ ও সিপি-০৬-এ ট্রাফিক ব্যবস্থাপনায় [)০০)1-এর ব্যবস্থা নেয়া 
হচ্ছে; ভায়াডাক্টের নিচে 1০৭181/আইল্যান্ডে বাগান সৃজনের ব্যবস্থা করা হচ্ছে। 


পিপিআর অনুযায়ী দরপত্র গ্রহণের ৩ সপ্তাহের মধ্যে মূল্যায়ন সম্পন্ন করার নির্দেশনা আছে; কিন্তু সিপি-০৩ ও সিপি-০৪ এর 
ক্ষেত্রে ১০ সপ্তাহ, সিপি-০৭ এর ক্ষেত্রে ৭০ সপ্তাহ এবং সিপি-০৮ এর ক্ষেত্রে ২৬ সপ্তাহ সময় ব্যয় হয়েছে। 


ইলেক্ট্রো-মেকানিক্যাল সিস্টেমের চেক-লিস্ট অনুযায়ী সংগৃহীত তথ্যে দেখা যায়, এমআরটি লাইন-৬ পরিচালনার জন্যে মোট 
বিদ্যুতের পরিমাণ ১৮ মেগাওয়াট; ২টি আরএসএস নির্মাণ করা হচ্ছে, একটি উত্তরা ডিপো এলাকায় এবং অপরটি মতিঝিলে। 
সিগনালিং এন্ড অটোমোটেড সিস্টেম এর ক্ষেত্রে ডিপো এলাকায় নির্মাণকৃত অপারেশন কন্ট্রোল সেন্টার (ওসিসি) থেকে সকল 
সিগনালিং ও অটোমেটেড কাজ সম্পাদন ও মনিটরিং করা হবে। সব স্থাপনায় অপটিক্যাল ফাইবার-বেসড নেটওয়ার্ক স্থাপন 
করা হবে; ডিপো এরিয়া, সাব-স্টেশন, যাত্রী প্রবেশদ্বার সহ রেলকোচে আধুনিক সিসি ক্যামেরাসহ অন্যান্য সারভেইলেন্স 
ডিভাইস অন্তর্ভূক্ত থাকবে এবং যাত্রী সাধারণের জন্যে র্যাপিড-পাস [স্মার্ট কার্ড) এবং তাৎক্ষনিক টিকেট ক্রয়ের বুথ উভয় 
ব্যবস্থা চালু থাকবে। প্রতিবন্ধী যাত্রীগণ সরাসরি হইল চেয়ার নিয়ে কোচে প্রবেশ করতে পারবেন। 


প্রকল্পের র্যাপ বাস্তবায়নের অগ্রগতি ৭৩%। এমআরটি প্রকল্পে খে2৬7 বাস্তবায়নে পরামর্শক ছাড়াও 115" ও 7309] কে 
[0 নিয়োগ করা হয়েছে। প্রাপ্ত তথ্যে দেখা যায়, সিপি-০৩ ও সিপি-০৪ এলাকায় বায়ুতে অক্টোবর-ডিসেম্বর/১৮ তে প্রাপ্ত 


11 


পার্টিকুলেট ম্যাটার পিএম১০ ও পিএম১€ ডিওই সীমার চেয়ে বেশি পাওয়া গিয়েছে। পল্লবী, মিরপুর-১০, কাজীপাড়া ও আগারগীও 
- এ পিএম১০ পাওয়া গেছে যথাক্রমে ২৪৮, ২২৪, ১৬৩ ও ১৯৮; এক্ষেত্রে ডিওই সীমা ১৫০। উক্ত স্থানসমূহে পিএম২€৫ পাওয়া 
গেছে যথাক্রমে ১০৮, ৯১, ৭২ ও ১১১; এক্ষেত্রে ডিওই সীমা ৬৫। 


এমআরটি লাইন-৬ পিক-আওয়ার কিংবা নন-পিক আওয়ারে চাহিদা অনুযায়ী যাত্রী পরিবহনকারী নিরাপদ, আরামদায়ক, 
পরিবেশ-বান্ধব দ্বুতগতিসম্পন্ন গণপরিবহন, এটিই প্রকল্পের শক্তিশালী দিক। মেট্রোরেলে চলাচলে প্রায় কোন অপেক্ষমান সময়ই 
(৪1005 0110০) ব্যয় করতে হবে না; জাপানের দাতাসংস্থা “জাইকার” আর্থিক সহায়তায় প্রকল্প বাস্তবায়ন; আধুনিক 
ডিজাইন এবং নির্মাণ কৌশল ব্যবহৃত হওয়ায় বাংলাদেশে প্রযুক্তি হস্তান্তর হবে - এ সবই প্রকল্পের শক্তিশালী দিক। 


প্রকল্পের ডিপিপি”র সময়ভিত্তিক লক্ষ্যমাত্রার তুলনায় প্রকল্পের অগ্রগতি প্রায় ১৬% পিছিয়ে আছে; এটি প্রকল্পের একটি দুর্বল 
দিক। ডিপিপিতে প্রকল্পের মেয়াদ ১২ বছর নির্ধারণ করা হয়েছে; অথচ পরিকল্পনা, ডিজাইন ও ক্রয় প্রক্রিয়ায় ৪ বছরের অধিক 
সময় ব্যয় হয়েছে; মেট্রোরেলের শুরু পয়েন্ট তথা উত্তরা ৩য় পর্ব স্টেশনের সাথে নিকটস্থ উত্তরা ২য় পর্ব, ১ম পর্ব, টজী এবং 
বিমানবন্দর সড়কের সাথে কোন সংযোগ নেই - এ সবই প্রকল্পের দুর্বল দিক। এছাড়াও কয়েকটি ব্যস্ত ইণ্টারসেকশনে সাব- 
ওয়ে নির্মাণ না করাও প্রকল্পের দুর্বল দিক। 


মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণে প্রায় ২০০০ জনবলের কর্মসংস্থান হবে; এমআরটি লাইন-৬ চালু হলে ঢাকা মহানগরীতে 
সর্ব পেশার জনসাধারণের কর্মঘণ্টার অপচয় অনেক হাস পাবে, ইত্যাদি প্রকল্পের প্রধান সুযোগ (0090181715)। যানজটে 
ভারাক্রান্ত ঢাকা মহানগরীতে পরিকল্পিতভাবে ট্রাফিক ব্যবস্থাপনা করে জন দুর্ভোগ লাঘব করে নির্ধারিত সময়ে মেট্রোরেল 
প্রকল্প বাস্তবায়ন করা একটি চ্যালেঞ্জ; নির্মাণজনিত কারণে সৃষ্ট বায়ু দূষণ নিরাপদ মাত্রায় সীমিত রাখাও চ্যালেঞ্জ । স্থানান্তরিত 
ইউটিলিজ সারভিসসমূহের অবস্থানসমূহ চিহ্নিত রাখা, নকশা সংরক্ষণ করা; সঠিক ব্যবস্থাপনায় সফল ভাবে ট্রেন সারভিস 
পরিচালনা করা ও রক্ষণাবেক্ষণ করা; স্টেশন নির্মাণের ফলে সংকীর্ণ হওয়া ফুটপাথ প্রশস্তকরণ করা- এ সবই এ প্রকল্পের ঝুঁকি 
বাচ্যালেঞ্জ। 


নিবিড় পরিবীক্ষণের প্রধান প্রধান সুপারিশসমূহ হলো: সিপি-০২-এর অফিস, ওসিসি বিল্ডিং, ওয়ার্কশপ, স্ট্যাবলিং শেড, ট্র্যাক 
ইত্যাদি সম্পন্নের সময়সীমা আগস্ট, ২০২১ থেকে কমপক্ষে আগস্ট, ২০২০ - এ এগিয়ে আনতে হবে, যাতে করে ২০১৯ সালের 
মধ্যে ডিপো এরিয়ায় প্রয়োজনীয় অবকাঠামোসমূহ বহুলাংশে (09508119119) সমাণ্ত হয়; সিপি-০৩ এবং সিপি-০৪ এর 730. 
স্প্যানসমূহের পিয়ার এবং গার্ডার-স্্রাব নির্মাণ কাজ অগ্রাধিকার ভিত্তিতে সেপ্টেম্বর, ২০১৯ এর মধ্যে সমাপ্ত করা প্রয়োজন; 
যানজটের ফলে জনদুর্ভোগ লাঘবে, সিপি-০৫ এবং সিপি-০৬-এর কর্ম-পরিকল্পনা এমনভাবে গ্রহণ করতে হবে যা”তে সিপি- 
০৫-এ ফার্মগেট থেকে কাওরানবাজার অংশ ডিসেম্বর, ২০১৯ সালের মধ্যে এবং শেরে বাংলা নগর থেকে ফার্মগেট পর্যন্ত অংশ 
সেপ্টেম্বর, ২০২০ এর মধ্যে সমাপ্ত হয়। অনুরূপভাবে সিপি-০৬-এ কারওয়ান বাজার থেকে প্রেসক্লাব অংশ ডিসেম্বর, ২০১৯ এর 
মধ্যে এবং প্রেসক্লাব থেকে মতিবিল অংশ সেপ্টেম্বর, ২০২০ এর মধ্যে সম্পন্ন করতে হবে। 


সিপি-০৭ এর সমান্তির সময়সীমা ন্যনতম দেড় বছর এগিয়ে আনতে হবে এবং মার্চ, ২০২০ সালের মধ্যে উত্তরা ৩য় পর্ব থেকে 
আগারগাঁও পর্যন্ত অংশের ই এন্ড এম কার্যক্রম সম্পন্ন করা প্রয়োজন। সিপি-০৮ (রোলিং স্টক) এর 50956217019] কার্যব্রম 
যথা:- ডিপো ইকুইপমেন্ট ১০০% সেপ্টেম্বর, ২০১৯ এর মধ্যে এবং অন্ততঃ ৩৩% রেলকোচ অর্থাৎ ৮টি ট্রেন এবং ১টি 
উদ্ধারকারী ট্রেন নভেম্বর, ২০১৯ এর মধ্যে ঢাকায় পৌছানো প্রয়োজন। 


ঢাকা মহানগরীতে [7৮-তে অন্তরুক্ত অন্যান্য এমআরটি লাইনসমূহ ডিজাইনের সময় অন্র প্রকল্পের অভিজ্ঞতার আলোকে 
সড়কের বিদ্যমান ট্রাফিক চলাচল ও ক্যাপাসিটি বিঘ্নিত না করার স্বার্থে এবং জনদুর্ভোগ লাঘবে এমআরটি কতটুকু এলিভেটেড 
হবে বা কতটুকু আন্ডারগ্রাউন্ড হবে, নাকি সম্পূর্ণই আন্ডারগ্রাউন্ড হবে তা “বিশেষজ্ঞ প্যানেল অব এক্সপার্ট” এর মতামতের 
ভিত্তিতে চুড়ান্ত করা যেতে পারে; দেশীয় পরামর্শক প্রতিষ্ঠানসমূহ যাতে ডিজাইন ও তন্বাবধান কাজে নিয়োজিত হয়ে অধিকতর 
অভিজ্ঞতা অজনের সুযোগ পায়, তজ্জন্যে পরবর্তী এমআরটি ও বিআরটি প্রকল্পসমূহে প্রকল্পের ডিজাইন প্যাকেজ এবং 
সুপারভিশন প্যাকেজ পৃথক করার বিষয় বিবেচনা করা প্রয়োজন; এমআরটি লাইন-৬ এর স্টেশনসমূহে রাজউকের 
অনুমতিক্রমে কিংবা প্রয়োজনে ভূমি অধিগ্রহণ করে ফুটপাথ প্রশস্তকরণের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। 


প্রকল্পের ইলেকট্রো মেকানিক্যাল সিস্টেমের সকল ইকুইপমেন্টের সরবরাহ ডিসেম্বর, ২০১৯ এর মধ্যে সমাপ্ত করে ন্যুনতম 
দিয়াবাড়ি থেকে আগারগীও পর্যন্ত স্থাপন কার্যক্রম সমাপ্ত করতে হবে; উত্তরা ও মতিঝিল আরএসএস বৈদ্যুতিক সংযোগ 
যথাক্রমে ডিসেম্বর, ২০১৯ ও ডিসেম্বর, ২০২০ সালের মধ্যে স্থাপন ও চালু করতে হবে; ওসিসি ভবন এবং এর ইকুইপমেন্ট 
২০২০ সালের মার্চের মধ্যে কমিশন হতে হবে এবং বিকল্প বিদ্যুৎ সরবরাহের জন্যে ডিপো এরিয়া ও স্টেশনসমূহে নবায়নযোগ্য 
বিদ্যুৎ (90191 70৬/০) ব্যবহারের সংস্থান করা যেতে পারে। 


111 


প্রকল্পটির নিবিড় পরিবীক্ষণে প্রাপ্ত সবচেয়ে 0101081 বিষয় হলো বিশেষ উদ্যোগে নির্দেশিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে “প্রকল্পের 
চলমান ৭টি প্যাকেজের সময়ানুপাতিক এবং সমন্বিত অগ্রগতি অন করা”। ইতোমধ্যে সময়ানুপাতিক ও সমন্বিত অগ্রগতি 
সাধিত না হওয়ায় দিয়াবাড়ি থেকে আগারপগাীঁও পর্যন্ত অংশ চালু করার সময়সীমা ন্যুনতম মার্চ, ২০২০ পর্যন্ত বৃদ্ধির প্রয়োজনীয়তা 
পরিলক্ষিত হচ্ছে। তবে আগারগীও থেকে মতিঝিল অংশ চালু করার সময়সীমা (ডিসেম্বর, ২০২০) অপরিবতিত রাখা যেতে 
পারে; কেননা উক্ত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অজনের সুযোগ রয়েছে। 


৯০7070৮7775 


সংক্ষিপ্ত রুপ  পূর্ণা্ রুপ 

4৯]10 /১001180101191]) 0:0100:01 

4৯]0 4১0011801011-91]) 0199181101) 

১ £১001180101191]) ১0091515101) 

4] 4১010118010 11-911) 10700901101 

7030০517২ 13811518065] 00901001] 01 ১০016100110 8100 11700150181] [২০998101) 
7309৫ 1311] 01 00881701193 

[31] [305 7২91010 1111791 

03110 €501001001010911019 13856011191) 0010001 

00191 09101150191) (01010195101) 101 1)6৮০10101016101 11) 13817519095] 
(007 €০8011)66 00100101660 01) 00091701061) [১0101)956 

071৬ €01050700110171711%1101010161009] 1৬1917956110610 12191) 

0919 (01061001081 55561) 1)61779100 

০ €0100:9061901986 

10 1)51911010 (00107090110 (01 98170) 

1007 1909 00116001175 11790010010 

101 1)০19019 ]191)11165 1১০11094 

1017 1)০108110106101 01 1217%11010106101 

17 1০৮91010106] 11010 110009981/19-0-1011009 

101707]75 11791. (0109101]1:81051)0111০6%0171 1)9৬6101010010 ১090 
1)৬]1২]])1 1)119191৬1855 1২810101101151 1)6০910101110101 170)9০1 
1)1৬]01, 10179111855 ]1010510 00110108109 ],110190. 

10 1)195091560 05501) 11 ৬/৪(০1 

1104 11791. 1118105001 0901011790101) 4১001101165 

10120 150001৮০ 0501001010060 01016 1380101081 [:0011011010 09010011 
1720 1211511010110017198] (501090175810101) [২1195 (1997) 

1:05 121751101061009] 00109070001010) 91)6০111080101) 

[৬1৬ 1175110101001062] 1৬1211961070101 8100 1৬1010160111)5 1১121) 
1৬ 10175110101001002] 1৬191190611101)0 1১191) 

101 15001655101) 01110061691 

1 12100101650 1১91501) 

17] 12110016100 1158001610 10191) 

701) 10003 01001) 10150015310) 

060 00610619] 0010901181005 (1)95157, ১01)91%15101) & [৬1911256106100) 
070২০ €011810099 7২601655 001071010696 

070২৬ 0011৮811095 7২601955 1৬160119101] 


1073 


10510801018] (01000901016 13100105 


1৬০ 11006010001) 11010101115 00100) 

111)7-01,0 10911911109] 1)6৬০91010106101 1010110 11101660 (010010917% 

1104 1016 18101) 1106179010109] 009-01001:90101) £১০০10% 

যা [০95 11110170191765” 1170691519৬ 

1৬1৩] 1৬111119175 115010006 01 9016006 & "16010100195 

1৬২] 1৬1955 1২91010111010511 

1৬1২]13 1৬111015075 011২980.11:81751901 & 13110565 

বাং) [ব1100017 ৮0991-1 10019-1)911011৬160-0-7২91] 0০01100191101) 100.৬1017] 
[17৬10 1"]110019-])95157) 1)০৮০1010111017 00050116810 (1381151909917) 

000 (0109190101) 0০0100-01 05910061 

1/৯ 110]0901 4১050090 1১017501) 

175 101011515109001:6100617 4৯০ 

1177 191501091 170690101৬০ 101011)170101 

177৩৬ 18105 1011৬111110) 

77 10010110 111%819 18160015101 

177২ 1010115 11090019116101 [0165 

17০] 116-5111)1076100 11050900101) 

7৬]) 116-09101108090 ৬০101084] 13191) 

07৬] (30811911% 15115110111001008] 1৬10101001115 [২০10011 

1২০ 1২০5600161061) 4১951508106 (0190191)1 

1২ 1২০56001610610 /১০101) 1191) 

[২101 [২০৮1590 1)959101)10610 710)9001010009381/11-0-101009 

1২১৩ 1২০০911175 ১০-১6৪010) 

1২0০ [২০110101060 091116101 001701616 

151 1২০৮1590 90:919510 11:21151)0190101) 1191) 

১০১ ১৪170 00101806101) 7116 

১1৬00 ১1016010709 1৬110501 0017900100101) 00101109175 ],00. 

১১1৬ ১০1১)০০(-10০০01110 19179561001 7191) 

১17৬ ১0919210090 17810100185 1৬190161 

১৮১৩ ১0801901081 19015886101 ১9018] 9011006 

১১] ১9110 ১0906 11010119010 

১] (1) ১0:806510]1:81051)01080101) 1181) 
(11) ১০৬/০০11621111010 171817 

১৬৬০] ১0161750]), ৬/০৪101655, 01000101015 21001101681 

0195 1008] 19195091560 9091105 11) ৬৬৪০1: 

7১১ 010 91901 ১9001010611) ৬৬৪০1 

[0700 [00001 010901)0 08016 

৬০73০ ৬০1)1016 00-7309810 00100:01161 


1 


(3109597৮ 


€007076০-কনক্রিট: কনক্রিট একটি কৃত্তিম পাথর। সিমেন্ট, বালু ও ভাঙ্গা পাথর বা ইটের খোয়ার মিশ্রণে পানি দিয়ে 
যে নরম মিশ্রণ পাওয়া যায়, তা প্রয়োজনীয় সাইজে আবদ্ধ করলে, উপাদানগুলোর মধ্যে রাসায়নিক ক্রিয়া-প্রক্রিয়ায় 
শক্ত হয়ে কনক্রিট তৈরি হয়। কনক্রিটে ব্যবহৃত ভাঙ্গা পাথর/খোয়া ও বালিকে বলা হয় এগ্রিগেট (488768816)। 


70511917710 001011)90610) ()0): মৃত্তিকা স্তরের ঘনত্ব বৃদ্ধি করার জন্যে ডায়নামিক কম্পেকশন পদ্ধতি ব্যবহার 
করা হয়। মাটি ভরাটকৃত এলাকার নিচের স্তরের কিছু সীমাবদ্ধতার কারণে অন্যান্য পদ্ধতি ব্যবহার করা অনুপযোগী 
হলে, এ পদ্ধতি ব্যবহার করা হয়। এ পদ্ধতিতে একটি ভারী ওজন মাটির উপর ড্ুপিং করা হয়, নির্দিষ্ট দূরত্ব অন্তর 
অন্তর। কতটুকু কমপ্যাকশন করতে হবে, এর ভিত্তিতে ওজন ও ড্রুপিং-এর উচ্চতা নির্ধারণ করা হয়। ওজনের পরিমাণ 
৮ টন থেকে ৩৬ টন পর্যন্ত ব্যবহার করা হয় এবং ডপিং এর উচ্চতা ১ মিটার থেকে ৩০ মিটার পর্যন্ত হয়ে থাকে। 
এভাবে উন্মুক্ত 7০০ 011 এর প্রভাবে মাটির স্তরের ঘনত্ব বৃদ্ধি পায়। এ পদ্ধতিতে ওজনের চাপ ১০ মিটার পর্যন্ত প্রভাবিত 
করে। এমআরটি লাইন-৬ এর ডিপো এলাকার কিছু অংশে এ পদ্ধতি ব্যবহৃত হয়েছে। 


77000501)0105 (13775)-খানা: একই চুলার রান্নায় এক বা একাধিক ব্যক্তি যদি খাওয়া দাওয়া করে এবং একই ঘরে 
বসবাস করে তখন উহাকে খানা (70995০17010) বলা হয়। একই ঘরে বসবাস করে কিন্তু রান্নার চুলা যদি ভিন্ন হয়, 
তখন প্রত্যেকটিকে আলাদা খানা বিবেচনা করা হয়। 


7০-50-9580 0:07)7০৫০-প্রি-স্ট্রেসড কনক্রিট: যে কনক্রিট অবকাঠামো নির্মাণ-পরবর্তী লোডের ফলে কনক্রিটের 
উপর চাপ সৃষ্টি হওয়ার পূর্বেই, নির্মাণ-ইয়ার্ডে কিংবা কোন স্থাপনায় স্তম্ভের উপর বসানোর পূর্বেই ফর্ম-ওয়ার্কের উপর 
রেখে কনক্রিটের মধ্যে রাখা ০-এর মধ্যে একগুচ্ছ উচ্চ শক্তির স্টীল বা টেন্ডন প্রবেশ করিয়ে, জ্যাক দিয়ে 
টেন্ডনগুলোকে টান দেয়ার ফলে কনক্রিটের অভ্যন্তরে উচ্চ-মাত্রার চাপ সৃষ্টি হয়। ফলতঃ পরবর্তীতে এ কনক্রিট অনেক 
বেশি লোড নেয়ার উপযোগী হয়। প্রিস্ট্রেসড কনক্রিটে এমএস রডের পরিবর্তে উচ্চ-শক্তির স্টালের অনেকগুলো টেন্ডন 
একসাথে ব্যবহৃত হয় এবং উচ্চ শক্তির কনক্রিট ব্যবহার করা হয়। এমআরটি লাইন-৬ এর ভায়াডাক্টে ও আই-গার্ডারে 
প্রি-্ট্রেসড কনক্রিট ব্যবহার করা হচ্ছে৷ 


[২00-আরসিসি: রড ছাড়া এগ্রিগেট ও সিমেন্টের কনক্রিটকে সিসি (সিমেন্ট-কনক্রিট) বলা হয়। সিসি ভঙ্গুর ও দুর্বল 
হয় এবং অবকাঠামোতে যে টানের (7079101)) সৃষ্টি হয়, তা সিসি সহ্য করতে পারে না। কনক্রিটের মধ্যে যদি 
যথাস্থানে স্টীলের রড দেয়া হয়, তখন ইহা সকল প্রকার টানে, লোডে বা চাপে ভাঙ্গে না। অতএব, স্টালের রড ব্যবহার 
করে তৈরি করা কনক্রিটকে আরসিসি বলা হয়। 


[২01117)59604-রোলিং স্টক: 4২০11, শব্দের অর্থ গড়ানো এবং “5০০ শব্দের অর্থ মজুদ। যে সকল যানবাহন রেল 
লাইনের উপর দিয়ে গড়িয়ে চলাচল করে, সে সকল যানবাহনকে রেল পরিবহন শিল্পে কিংবা রেলওয়ে পরিবহন 
প্রকৌশল বিদ্যায় “রোলিং স্টক” বলা হয়। রেলকোচ বা ট্রেন সম্পদ হলেও এটি শুধুমাত্র এক জায়গায় স্থবির থাকে 
না, রেললাইনের উপর দিয়ে চলাচল করে; এজন্যে এ নামকরণ। রেলপথে চলাচলকারী সকল যানবাহনই রোলিং 
স্টকের অন্তভূক্ত। সাধারণতঃ শক্তিচালিত (১০৬০1৪) হোক বা অশক্তিচালিত (0-090./01৩0) হোক, সকল 
যানবাহনই রোলিং স্টক যথা:- লোকোমেটিভ, রেলকার, কোচ ও ওয়াগন। 


507১ (597)0. €07001)906107) 71165): দুর্বল মৃত্তিকা স্তর-বিশিষ্ট জায়গা মাটি ভরাটের পর স্থায়িত্ব ও শক্তি বৃদ্ধির 
জন্যে, ভূমির নিম্নদিকে বসে যাওয়া (900101) প্রতিরোধে, 1019000 প্রতিরোধে 9০ পদ্ধতিতে ভূমির উন্নয়ন 
করা হয়। এ পদ্ধতিতে একটি ফাপা লোহার পাইপ মাটির নিচে ড্রাইভিং করা হয়। পাইপের তলায় একটি সরানোযোগ্য 
প্লেট দিয়ে বন্ধ থাকে। নির্দিষ্ট গভীরতায় পাইপটি ড্রাইভিং-এর পর তা বালি দ্বারা ভর্তি করা হয়। পাইপটি উত্তোলন 


11 


করা হয়; ফলে বায়ুর চাপে পাইপের মুখের প্লেট খুলে যায় এবং সম্পূর্ণ গত্তটি বালি দ্বারা পূর্ণ হয়। এ প্রক্রিয়ায় মাটির 
ঘনত্ব বৃদ্ধি পায়। এভাবে ভরাটকৃত এলাকা কমপ্যাক্ট করা হয়। 


9691561)010675: কোন একটি প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কিংবা প্রকল্পের দ্বারা উপকৃত/ক্ষতিগ্রস্ত জনগণ, প্রকল্পের প্রবক্তা, 
সরকারী সংস্থা, বেসরকারী সংস্থা, দাতা সংস্থা ও অন্যান্য সকল পক্ষ যারা প্রকল্প দ্বারা প্রভাবিত বা তাতে আগ্রহী। 


91011)]) 11696: কনক্রিট মিশ্রণের কাজে ব্যবহারের উপযুক্ততা অথবা আরো যথার্থভাবে কনক্রিটের মিশ্রণের 
উপাদানসমূহের আনুপাতিক সামঞ্জস্যতা নিরুপণের একটি উপায় হলো 91917) 195. কম শ্রমে যাতে কনক্রিটের 
মিশ্রণ যথাস্থানে স্থাপন করা যায়, সেজন্যে কনক্রিট যথেষ্ট নরম হতে হবে। অতএব, মিশ্রণে সিমেন্ট ও পানির অনুপাত 
যথাযথ হতে হবে। পানি কম হলে কনক্রিটের মিশ্রণ করা যাবেনা, যথাস্থানে স্থাপন করা যাবেনা। অনুরুপভাবে পানি 
বেশি হলে কনক্রিটের শক্তিতে বিরুপ প্রভাব ফেলবে। কনক্রিটের কাজে ব্যবহারের প্রয়োজনীয় ও শক্তির মধ্যে 
ভারসাম্য রক্ষা হচ্ছে কিনা, তা পরীক্ষা করার জন্যে 9101)95( করা হয়। ঠিক কাজে স্থাপনের পূর্বে কনক্রিট শ্াম্প 
সাধারণতঃ ৪ ইঞ্চি হতে ৬ ইঞ্চি (9101) 000০ সাইজ ১২ ইঞ্ছি)-এর মধ্যে থাকা উচিত। 


ড্18-80: কোন উপত্যকা, সমতল বা জলাভূমিতে ছোট ছোট অনেকগুলো স্প্যানের সেতু যদি উড়াল সেতু নির্মাণ 
করে, তবে তাকে ৬1৪-10০ বলা হয়। শব্দটি ল্যাটিন শব্দ ৮1৪ অর্থাৎ “সড়ক' ও 00০০০ অর্থাৎ চলা” যুক্ত করে সৃষ্টি 
হয়েছে৷ এটি “/০০০০৫০ শব্দের আধুনিক বুৎপন্তিগত সমার্থক শব্দ। রোমানদের অতীতে ভায়াডাক্টগুলো 
অনেকগুলো /৯০০০০০-এর মত সমান দৈর্ঘ্যের &10)-এর সময়ে গঠিত হতো। ভায়াডাক্ট স্থলভাগে, পানিতে বা 
উভয়স্থলে নির্মিত হতে পারে। সেতু নির্মাণের ক্ষেত্রে সেতুর উভয় প্রান্তে বেশি উচ্চতার সড়ক-বীধ নির্মাণ পরিহার এবং 
সেতুর নিচ দিয়ে ক্রস-রোড, লিংক সড়ক ও ফ্লাইওভার এর [.০০0) ইত্যাদি নির্মাণের সুবিধার্থে ভায়াডাক্ট নির্মাণ করা 
হয়। এ ক্ষেত্রে ভায়াডাক্ট মূলতঃ সেতুরই স্থলভাগের অংশে নির্মিত স্প্যানসমূহ। 


৬111 


প্রথম অধ্যায় 
প্রকল্পের বিস্তারিত বর্ণনা 

১.০১ প্রকল্পের পরিচিতি: 

(ক) প্রকল্পের শিরোনাম : ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (এমআরটি লাইন-৬) 

(খ) উদ্যোগী বিভাগ/মন্ত্রণালয় : সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ / সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় 0৬7২3) 

(গ) বাস্তবায়নকারী সংস্থা : ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেড 01701.) 

(ঘ) প্রকল্প ব্যয় এবং অর্থায়ন : প্রকল্পের মোট অনুমোদিত প্রাক্কলিত ব্যয় মোট ২১,৯৮৫ কোটি ০৭ লক্ষ ২১ হাজার 
টাকা। প্রকল্পটি জিওবি ও জাইকার যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। 

() প্রকল্পের বাস্তবায়নকাল : অনুমোদিত ডিপিপি অনুযায়ী প্রকল্পটির বাস্তবায়নকাল জুলাই, ২০১২ হতে জুন, 
২০২৪ পর্যন্ত ১২ বসর। এটি একটি 18511801-ভুক্ত প্রকল্প। মাননীয় প্রধানমন্ত্রীর 
নির্দেশনায় বিশেষ উদ্যোগে উত্তরা ৩য় পর্ব (দিয়াবাড়ি) হতে আগারগাঁও অংশ 
২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে এবং বাংলাদেশ ব্যাংক পর্যন্ত সম্পূর্ণ অংশ ২০২০ 
সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যমাত্রা রয়েছে। 

(চ) প্রকল্পের ধরন : এলিভেটেড মেট্রোরেল (লাইন-৬)। 

(ছ) প্রকল্পের দৈর্ঘ্য : ২০.১০ কিলোমিটার, মোট ১৬টি স্টেশন। 


১.০২ প্রকল্পের পটভূমি: ঢাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজধানী। ঢাকা মহানগরীর জনসংখ্যা ২০১২ সালে ছিল 
প্রায় ১৩ মিলিয়ন, যা উদ্বেগজনকভাবে বছরে ৪.২% হারে বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রায় ১৬ মিলিয়ন হয়েছে। ফলে এ 
বিশাল জনসংখ্যার জন্যে পরিবহন সেবার চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। এখন ঢাকা মেট্রোপলিটন এলাকায় (ডিএমএ) 
প্রধানতঃ ভ্রমণের মাধ্যম হিসেবে ইঞ্জিন-চালিত যানবাহন যথা:- বাস, কার ইত্যাদির সাথে অযন্ত্রগালিত ধীরগতির 
রিক্সাও সড়কগুলোতে একইসাথে মিশ্রিতভাবে সহাবস্থানে চলাচল করে। এর ফলে ঢাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। 
অধিকন্তু, যানজটের ফলে সৃষ্ট ধোঁয়ায় মাত্রাতিরিক্ত বায়ু দূষণের ফলে ঢাকায় বসবাসকারী নাগরিকদের স্বাস্থ্যগত 
অবস্থার অবনতি হচ্ছে। তদুপরি, এটা প্রত্যাশিত যে, ভবিষ্যতে অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সাথে ঢাকা মহানগরীর 
জনসংখ্যা সময়ের সাথে আরও বৃদ্ধি পাবে এবং যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাবে। এ সবকিছুই মহানগরীর পরিবহন 
ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করছে এবং বিদ্যমান পরিবহন ব্যবস্থার উন্নয়নের জন্যে জোর তাগিদ সৃষ্টি করেছে। এ 
প্রেক্ষিতে দেশ-বিদেশের খ্যাতনামা পরিবহন বিশেষজ্ঞ সমন্বয়ে গঠিত বোর্ড-এর মাধ্যমে ঢাকা মহানগরীর জন্য 
90:89510 118179001801017 21৫7 (917৮) প্রণয়ন করা হয়। 17৮-তে ঢাকা এবং এর সন্নিহিত এলাকায় মেট্রোরেলের 
জন্যে ৩টি লাইন, যথা:- এমআরটি লাইন ৪, ৫ ও ৬ এবং বাস চলাচলের জন্যে ৩টি 73]ংণ' লাইন যথা :- এমআরটি 
লাইন ১, ২ ও ৩ নির্মাণের জন্যে প্রস্তাব করা হয়েছে। পরবর্তীতে ২০১৫ সালে 7২5৭" প্রণীত হয়। 7২9৮-তে ২টি 
9২ (লাইন ৩ ও ৭) এবং ৫টি 1/ংণ' (লাইন ১, ২, ৪, ৫ ও ৬) এর প্রস্তাব করা হয়। [ম্যাপ-৩, পৃষ্ঠা-৮০ দ্রষ্টব্য] 


তন্মধ্যে যাত্রী পরিবহণের চাহিদা তুলনামূলকভাবে অধিক বিধায় এ প্রকল্পের এলাইনমেন্টটি (এমআরটি লাইন-৬) 
প্রথমেই নির্মাণের জন্যে নির্বাচন করা হয়। এমআরটি লাইন-৬ এর আওতায় উত্তরা ৩য় পর্ব হতে পল্লবী-আগারগীও- 
সোনারগীও হোটেল হয়ে মতিঝিল পর্যন্ত মোট দৈর্ঘ্য ২০.১০ কিলোমিটার মেট্রোরেল ২০১২-২০২৪ মেয়াদে নির্মাণের 
কাজ হাতে নেয়া হয়, যা বর্তমানে অগ্রসরমান। এতে মোট ১৬টি স্টেশন থাকবে এবং উভয়দিকে ঘন্টায় ৬০ হাজার 
যাত্রী পরিবহনে সক্ষম আধুনিক, সময় সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব বিদ্যুৎ-চালিত এলিভেটেড এমআরটি লাইন-৬ নির্মাণ 
করা হবে। প্রকল্পটি চালু হলে ঢাকা মহানগরীর ক্রম-বর্ধমান পরিবহন চাহিদা পূরণ হবে, যানজট কমবে এবং 
পরিবেশের উন্নয়ন হবে। 


১.০৩ প্রকল্পের উদ্দেশ্য: প্রকল্পের প্রধান প্রধান উদ্দেশ্য নিম্নরূপ 

(ক) ঢাকা মেগাসিটিতে একটি কার্যকর (719005) ও দক্ষ 07160150) পরিবহন ব্যবস্থা গড়ে তোলা। 
(খ) সহজ গণ-পরিবহন (00110 7180501) সুবিধা প্রদান করা এবং 

(গ) নিরাপদ ও পরিবেশ-বান্ধৰ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা 


১.০৪ প্রকল্পের অবস্থান: এমআরটি লাইন-৬ ঢাকা মহানগরীর উত্তরা সেক্টর ১৮-পল্লবী-রোকেয়া সরণি-খামারবাড়ী 
হয়ে ফার্মগেট-হোটেল সোনারগীও-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্রর-প্রেস ক্লাব-মতিঝিল পর্যন্ত! প্রকল্পের ১৬টি 
স্টেশনসহ ৮টি প্যাকেজের দৈর্ঘ্য ও এলাইনমেন্ট ম্যাপ-১-এ দেখানো হলো। 


১.০৫ প্রকল্পের অনুমোদন, অর্থায়ন ও সংশোধন: 70704. ২০০৯ সালে দুই ধাপে 10019 [07901) 118790011 
০/০৭-179০৮০1011161 9000 0)7009) শিরোনামে একটি সমীক্ষা পরিচালনা করে। ])ন্079 এর আওতায় 
এমআরটি লাইন৬- (উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পরিকল্প রুট) এবং এমআরটি লাইন-৩ কে অগ্রাধিকার প্রদান করা 
হয়। 10701 2 এর আওতায় ২০১১ সালে লাইন-৬ এর উপর 75০৪9101115 980) সম্পন্ন করা হয়। পরবর্তীতে 
ণাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (ডিএমআরটিডিপি)” শীর্ষক প্রকল্পের (এমআরটি লাইন-৬) এর 
ডিপিপি গত ১৮-১২-২০১২ তারিখ একনেক কর্তৃক অনুমোদিত হয়। উল্লেখ্য, বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে 
২০১৩ সালের ২০ ফেব্রুয়ারী একটি খণগুক্তি স্বাক্ষরিত হয় 0,080 ব০. 87) 69, 170০1951189: 0.01%, [২০199917010 
[০1100: 40 ০০1 1701001)6 10 5০৪15 89০০ 19011090)। গত ১৮-৬-১৭ খ্রিঃ তারিখে বাস্তব প্রয়োজনের প্রেক্ষিতে 
প্রকল্পের বরাদ্দ ঠিক রেখে প্রকল্পের আন্তঃখাত সমন্বয় করতঃ ডিপিপি সংশোধন করা হয়। নিয়ের সারণি ১.১-এ 
প্রকল্পের অর্থায়নের বিভাজন ও ডিপিপি"র আন্তঃখাত সমন্বয়ের তথ্য দেয়া হলো। 


সারণি- ১.১: প্রকল্পের অনুমোদন, অর্থায়ন ও সংশোধন (লক্ষ টাকায়) 
মোট জিওবি প্র: সা: তারিখ 
(জাইকা) 
মুল ২১৯৮৫০৭.২১  ৫৩৯০৪৮.০০ ১৬৫৯৪৫৯.২১ জরা 0 ১৪ ছিনেরর 
জুন ২০২৪ খিঃ ২০১২ খ্রিঃ 
সংশোধিত 
(আন্তঃখাত ২১৯৮৫০৭.২১ |] ৫৩৯০৪৮.০০ ১৬৫৯৪৫৯.২১ রা রঃ 5 
সমন্বয়) (১ম) 
১.০৬ প্রকল্পের বছর ভিত্তিক অর্থ বরাদ্দ ও অর্থ অবমুক্তি: সারণি ১.২-এ প্রকল্পের ডিপিপি”র সংস্থান, বরাদ্দ, অর্থ 
অবমুক্তি ও বাস্তবায়ন ব্যয় দেখানো হলো। 
সারণি-১.২: ডিপিপি*র সংস্থান, বরাদ্দ, অর্থ অবমুক্তি ও বাস্তবায়ন অবস্থা (লক্ষ টাকায়) 
অর্থ বছর ডিপিপি সংস্থান এডিপি/আরএডিপি অর্থ ছাড় প্রকৃত ব্যয় 
বরাদ্দ (%) (%) 
২০১২-১৩ ৭৬.৫১ ৯৯.০০ ১০০% ৭৭% 
২০১৩-১৪ ১৫৮০৩.১৯ ১৬৭১৯.০০ ১০০% ৯৫% 
২০১৪-১৫ ৩৮০০৮.৬৪ ৩৮০০০.০০ ১০০% ১০০% 
২০১৫-১৬ ৩৪৭৮৮.৬২ ৩৬৫৯৫.০০ ১০০% ১০০% 
২০১৬-১৭ ১২০২৪৬.৯৮ ১১৮২৪২.০০ ১০০% ৯৯.৫৬% 
২০১৭-১৮ ৩৯০৫৬৪.৪৯ ৩০৯৫৯৫.০০ ২৯৮৩২২.৪৯ ৯৬.৩৬% 
(৯৬.৩৬%) 
২০১৮-১৯ ৪৭০৩৯০.৬৭ ২৪৮৮৮৩.০০ ১২৮৭২৬.৪১ ৫১.৭২%* 
(৫১.৭২%) 


অর্থ বছর ডিপিপি সংস্থান এডিপি/আরএডিপি অর্থ ছাড় প্রকৃত ব্যয় 
বরাদ্দ (%) (%) 
২০১৯-২০ ৩৯৮৫৭১.৯৫ 
২০২০-২১ ৩২৯৩৮২.৩৭ . 
২০২১-২২ ১৯৮২৯৪.৪১ - নু ্ 
২০২২-২৩ ৯৯৬১৬.১৩ টু 
২০২৩-২৪ ১০২৭৬৩.২৫ - 


* ২০১৮-১৯ অর্থ বছরের এপ্রিল পর্যন্ত 


১.০৭ ডিপিপি অনুযায়ী প্রকল্পের ক্রয় পরিকল্পনা (7১7:০০07:70060( 71977): ফেব্রুয়ারি, ২০১২ তে প্রণীত ডিপিপি 
অনুযায়ী প্রকল্পের আওতায় পণ্য, সেবা ও কার্য ক্রয়ের ক্রয়-পরিকল্পনা নিয়ে দেয়া হলো। 


(ক) পণ্য (0,০০০০) ক্রয়: 
সারণি-১.৩ক পণ্য ক্রয়ের প্যাকেজসমূহ (মিলিয়ন টাকায়) 
নং বর্ণনা দরপত্র আহবান | দরপত্র গ্রহণ : চুক্তি স্বাক্ষর 
১ ২ ৩ ৪ ৫ 
জিডি-০১ | অফিস এর উপকরণ সরবরাহ ৭.৫৮ আগস্ট'১২ সেপেটম্বর'১২ | নভেম্বর”১২ 
জিডি-০২ ৷ কম্পিউটার ও অন্যান্য পণ্য ৪.৬৬ আগস্ট'১২ সেপ্টেম্বর'১২ ; নভেম্বর”১২ 
সরবরাহ 
জিডি-০৩ | নতুন যানবাহন সরবরাহ ৮০.০০ আগস্ট?১২ সেপ্টেম্বর১২ 1 নভেম্বর'১২ 
জিডি-০৩ | পিকআপ ও মাইক্রোবাস ৩৫.০০ জানুয়ারি'১৩ এপ্রিল'১৩ মে'১৩ 
সরবরাহ 
জিডি- | রোলিং স্টক ক্রয় এবং ডিপো ২৭৯৬৪.৪৮ জানুয়ারি”১৫ এপ্রিল'১৫ মে?১৫ 
০৪৯% ইকুইপমেন্ট ক্রয় 
জিডি-০৫ 1 কম্পিউটার সফটওয়্যার সরবরাহ ১.০০ আগস্ট'১২ সেপ্টেম্বর১২ | নভেম্বর'১২ 
মোট মূল্য ২৮০৯২.৭২ 
* পরবর্তীতে প্যাকেজ নং সিপি-০৮ হিসেবে চিহিিত করা হয়। 
(খ) সেবা (১০7:৮1০০) ক্রয়: 
সারণি-১.৩খ সেবা ক্রয়ের প্যাকেজসমূহ (মিলিয়ন টাকায়) 
প্যকেজ | ডিপিপি অনুযায়ী ক্রয় প্যাকেজের বর্ণনা : প্রাক্কলিত ব্যয় সম্ভাব্য তারিখ 
নং দরপত্র আহবান | দরপত্র গ্রহণ | চুক্তি স্বাক্ষর 
১ ২ ৩ ৪ ৫ ৬ 
এস-০১* জেনারেল পরামর্শক সেবা জিসি) ১০৬৩৭.০৫ ; জানুয়ারি”১৩ এপ্রিল'১৩ মে১৩ 
(ডিজাইন, সুপারভিশন ও ব্যবস্থাপনা) 
এস-০২ | প্রাতিষ্ঠানিক উন্নয়নে পরামর্শক সেবা ৩৪৮.৬৩ জানুয়ারি'১৩ 1 এপ্রিল'১৩ মে'১৩ 
(আইডিসি) 
এস-০৩ | পুনর্বাসন সহায়তা পরামর্শক সেবা ১০৬.৬১ জানুয়ারি”১৩ এপ্রিল'১৩ মে'১৩ 
এস-০৪ | টেকনিক্যাল ব্যক্তি কনসালট্যান্ট ২০.০০ জানুয়ারি'১৩ 1 এপ্রিল'১৩ মে'১৩ 
(আইসি) 
এস-০৫ ইন্টারনাল অডিট ২.৫০ জানুয়ারি১৫ ;  এপ্রিল”১৫ মে”১৫ 
মোট মূল্য ১১১৪.৮০ 


* সেবা ক্রয়ের মধ্যে এস-০১ এর আওতায় বা) কনসালট্যান্টকে প্রকল্পের জিসি নিয়োগ করা হয়। 


৩ 


(গ) কার্য (৮০119) ক্রয়: 


সারণি-১.৩গ কার্য ক্রয়ের প্যাকেজসমূহ (মিলিয়ন টাকায়) 
প্যকেজ ডিপিপি অনুযায়ী ক্রয় প্যাকেজের [ প্রাক্কলিত ব্যয় সম্ভাব্য তারিখ 
রা রস দরপত্র আহবান | দরপত্র গ্রহণ | চুক্তি স্বাক্ষর 
১ ২ ৩ ৪ ৫ ৬ 

ডব্লিওডি-০১ | মেইন লাইনে সিভিল এবং ৩০০৩.৯১ ; জানুয়ারি”১৪ এপ্রিল”১৪ মে'১৪ 
স্টেশনের কাজ (এ১, কেন্দ্রীয় 
উত্তর) 

ডব্লিওডি-০২ | মেইন লাইনে সিভিল এবং ৩২৫৮.৮৭ 1 জানুয়ারি”১৪ এপ্রিল”১৪ মে”১৪ 
স্টেশনের কাজ (এ২, কেন্দ্রীয় 
দক্ষিণ) 

ডব্লিওডি-০৩ | মেইন লাইনে সিভিল এবং ২৫৪২.৭৮ | জানুয়ারি”১৫ এপ্রিল'১৫ মে?১৫ 
স্টেশনের কাজ (এত, দক্ষিণ) 

ডব্লিওডি-০৪ | মেইন লাইনে সিভিল এবং ১৪১১.৬৪ | জানুয়ারি'১৮ এপ্রিল”১৮ মে?১৮ 
স্টেশনের কাজ (এ৪, উত্তর) 

ডব্লিওডি-০৫% | ডিপো এরিয়াতে সিভিল এবং ১৯৯৫৫.৪৫ ; জানুয়ারি”১৪ এপ্রিল”১৪ মে'১৪ 
ভবন নির্মাণ কাজ 

ডব্লিওডি-০৬* | ই এন্ড এম স্টেশনের কাজ (স্টেজ জানুয়ারি'১৪ এপ্রিল”১৪ মে'১৪ 
এ১, এ২, এ৩ এবং এ৪) 

ডব্িওডি-০৭ | অফিস বিল্ডিং নির্মাণ ৯৯.৩৫ আগস্ট”১২ সেপ্টেম্বর'১২ নভেম্বর'১২ 
মোট মূল্য ৬০২২৩.১৩ 

*ডব্লিওডি-০৫ ও ডর্লিওডি-০৬ পরবর্তীতে সিপি-০২ ও সিপি-০৭ হিসেবে চিহ্নিত করা হয়। 


১.০৮ প্রকল্পের প্রধান প্রধান কাজসমুহ: এমআরটি লাইন-৬ প্রকল্পের বাস্তব অবকাঠামো নির্মাণের জন্যে ৮টি 
প্যাকেজের আওতায় সারণি ১.৬-এ বর্ণিত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নিয়ে সারণিতে প্রকল্পের প্রধান কার্যক্রম 


এবং কাজের পরিমাণ দেয়া হলো। 
সারণি-১.৪: প্রকল্পের প্রধান প্রধান কাজসমূহ 
ক্রমিক | প্যাকেজ (0১) নং প্রধান কার্যক্রম পরিমাণ 
নং 
১ ২ ৩ ৪ 
০১ | সিপি-০১ ডিপো এলাকার ভূমি উন্নয়ন-২৪ হেক্টর ৭.৭ লক্ষ ঘনমিটার মাটির কাজ 
০২ 1 সিপি-০২ ডিপো এলাকার পূর্তকাজ: ডিএমটিসি অফিস ভবন, 
প্রশাসনিক ভবন, প্রশিক্ষণ ভবন, ওসিসি ভবন, 
ওয়ার্কশপ, স্ট্যাবলিং শেড, ইয়ার্ড, টেস্ট ট্র্যাক, | ২২২,০০০ বর্গমিটার 
সড়ক, ইটিপি, এসটিপি, রিটেইনিং ওয়াল, সীমানা 
প্রাচীর ইত্যাদি 
০৩ | সিপি-০৩ উত্তরা নর্থ থেকে আগারগীও পর্যন্ত 
ও সিপি-০৪ ভায়াডাক্ট নির্মাণ ১১.২৯ কিলোমিটার 
স্টেশন নির্মীণ ৯টি 
98 | সিপি-০৫ ও সিপি- | আগারগীও থেকে মতিবিল পর্যন্ত 
০৬ ভায়াডাক্ট নির্মাণ ৮.৫০ কিলোমিটার 
স্টেশন নির্মীণ ৭টি 


ক্রমিক । প্যাকেজ (01৯) নং প্রধান কার্যক্রম পরিমাণ 
নং 
০৫. [ সিপি-০৭ ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল সিস্টেম সাবস্টেশন, গ্রীাউলাইন সংযোগ 
স্থাপন, রেল ট্র্যাক বসানো, 
ইলেক্টো-মেকানিক্যাল 
ইকুইপমেন্ট ইত্যাদি 
০৬ [ সিপি-০৮ রোলিং স্টক (রেল কোচ) ও ডিপো ইকুইপমেন্ট ২৪ সেট প্রত্যেক সেটে ৬টি 
কোচ) এবং ১ সেট- উদ্ধার ও 
রক্ষণাবেক্ষণের জন্যে 
১.০৯ প্রকল্পের বাস্তব কাজের প্যাকেজসমূহের কর্মপরিকল্পনা (৮/014. 79187): প্রকল্পের বিভিন্ন প্যাকেজের ক্রয় 


প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠানের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী ৮টি প্যাকেজের বাস্তব 
কাজের কর্ম-পরিকল্পনা চিত্র ১.০১ এ দেখান হলো। 


সূচি: লক্ষ্যমাত্রা ছার 
প্যাকেজ নং ও কার্যক্রম চুক্তি অনুযায়ী সময়ভিন্তিক কর্মপরিকল্পনা 
২০১২-১৬ ২০১৬-১৭ ২০১৭-১৮ ২০১৮-১৯ ২০১৯-২০ ২০২০-২১ ২০২১-২২ ২০২২-২৩ ২০২৩-২৪ 
সিপি-০১ ডিপো এলাকার ৮-৯-১৬ ৭৬০ দিন 
ভূমি উন্নয়ন রর জাতি 
৭-১০-১৮ 
সিপি-০২ ডিপো এলাকার ১৪-৮-১৭ ১৪৬৩ দিন 
পূর্তকাজ ভেবন, শেড, রর 
ওয়ার্কশপ, রেল ট্র্যাক, 
এসটিপি, ইটিপি, ১৬-৮-২১ 
সড়ক প্রাচীর ইত্যাদি) 
সিপি-০৩ ও সিপি-০৪ ৩১-৭-১৭ ১১২৭ দিন 
ভায়াডাক্ট ও স্টেশন নির্মাণ দা 
৩১-৮-২০ 

সিপি-০৫ ভায়াডাক্ট ও ২৬-৬-১৮ ১২৭৪ দিন 
স্টেশন নির্মাণ ররর 

২১-১২-২১ 
সিপি-০৬ ২৬-৬-১৮ ১২৭৪ দিন 
ভায়াডাক্ট ও স্টেশন নির্মাণ হর 

২১-১২-২১ 
সিপি-০৭ ১১-৭-১৮ 
ইলেস্ত্রিক্যাল এন্ড যার ৫০ মাস 
মেকানিক্যাল সিষ্টেম (সাব ১০-০৯-২২ 
স্টেশন ও রেল ট্র্যাক) 
সিপি-০৮ ১৩-৯-১৭ ১৫৬০ দিন 
রোলিং স্টক ও ডিপো রড 
ইকুইপমেন্ট ২১-১২-২১২১ 


চিত্র: ১.০১ বাস্তব কাজের প্যাকেজসমূহের কর্মপরিকল্পনা 


প্রকল্পের রুট, স্টেশন এবং প্যাকেজসমূহের দৈর্ঘ্য দেখানো ম্যাপ 


2.3 080 024 08001181006180]]া! 
চারা 092 0] ॥108001001 
জাগো ছি 


০7০ 1612160 580011810 
18000510188 0011- 
28]8]] 


1215 50011 


01) 

065101-810-8111] 07421618160 58001 810 
180005101)0111- 
31618] 


||) 10 
|(821028 075 88186058001 


1801105 [80210501- 
[8110818) 


০26 81618180 9180011810 
ও $ঞাথ। 20005118182 
টির পিট নি] 882881-|100]1681) 
চ8110816 31001315125 
(281 58েরা 089]1-8010 


| | ্‌ 067 চ811$)9৪া। 
10811200 ) 


191) 06-8 ৪010 $10068 081 
60010116110 70]]1] 
8100 


দ্বিতীয় অধ্যায় 


২.০১ নিবিড়-পরিবীক্ষণের কর্ম-পরিধি (707২): ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (এমআরটি লাইন-৬) 
এর নিবিড় পরিবীক্ষণ সমীক্ষার কর্ম-পরিধি নিম্নরূপ: 


ক) 


খ) 


প্রকল্পের বিবরণ যথা:- প্রকল্পের নাম, উদ্যোগী মন্ত্রণালয়, বাস্তবায়নকারী সংস্থা, বাস্তবায়ন কাল, প্রাক্কলিত 
ব্যয়, বংসর-ওয়ারী ব্যয় প্রান্ধলন, প্রকল্পের উদ্দেশ্য, অনুমোদন/সংশোধন, অর্থায়ন, প্রকল্পের পটভূমি 
ইত্যাদি সম্পর্কিত সকল তথ্য পর্যালোচনা করা; 


ভূমি অধিগ্রহণ এবং উন্নয়নের ৮টি প্যাকেজের অধীনে প্রকল্পের কার্যক্রমসমূহের সামগ্রিক ও বিস্তারিত 
বাস্তবায়ন অবস্থা, সিভিল ওয়ার্ক (0৮1] /07), ভায়াডাক্ট (৬190০), স্টেশনে বিল্ডিং, ইলেক্ট্রো- 
মেকানিক্যাল, রোলিং স্টক, ইত্যাদির বাস্তব এবং আর্থিক অগ্রগতির তথ্য ইত্যাদি সারণি ও চার্টের মাধ্যমে 

উপস্থাপন ও পর্যালোচনা করা; 

প্রকল্পের সামগ্রিক এবং বিস্তারিত বাস্তবায়ন অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করা, বিশ্লেষণ করা; 

ইউটিলিটি স্থানান্তর এবং পুনর্বাসনের কার্যক্রম পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা; 

প্রকল্প চলাকালীন প্রকল্প এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় প্রকল্পের প্রভাব এবং তা উন্নত করার উপায় উপস্থাপন 
করা; 

প্রকল্পে যে সকল নূতন প্রযুক্তি (২০৬/ 1৩1:701985) ব্যবহৃত হয়েছে, সে সম্পর্কে ধারণা অর্জন এবং 
অবহিতকরণ (0)155০1017911017); 

রেল পরিচালনা ও যাত্রী ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা; 

প্রকল্প বাস্তবায়নের পরে প্রকল্প উপাদানের রক্ষণাবেক্ষণ ও মেরামত পর্যালোচনা করা; 

মেট্রোরেল সংলগ্ন বিদ্যমান সড়ক মেরামত ও উন্নয়ন সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন ও সুপারিশ 
প্রদান করা; 

প্রকল্প বাস্তবায়নের পরে সম্ভাব্য ঝুঁকি ও তা সমাধানের উপায় প্রস্তাব করা; 


মেট্রোরেল পরিচালনার ক্ষেত্রে পরিচালনাকারী প্রতিষ্ঠানের মানব সম্পদ ব্যবস্থাপনা ও ক্যাপাসিটি 
ডেভেলপমেন্ট বিষয়ে সুপারিশ প্রদান করা; 


শৃক্ষ নির্ধারণের পদ্ধতি ও কলাকৌশল বিষয়ে মতামত প্রদান করা; 
প্রকল্প উদ্দেশ্যসমূহের বিপরীতে প্রকল্পের অগ্রগতি বিশ্লেষণ ও পর্যালোচনা করা; 


প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সম্ভাব্যতা যাচাই (59851011105 5080) সমীক্ষা অনুসরণ করা হচ্ছে কিনা এবং তা 
যথার্থ ও পর্যাপ্ত ছিল কিনা সে সম্পর্কে মতামত প্রদান করা; 


প্রকল্পের আওতায় সম্পাদিত/চলমান বিভিন্ন পণ্য, কার্য ও সেবা সংগ্রহের (919০81০11০0) (দরপত্র 
আহ্বান, দরপত্র মূল্যায়ন, অনুমোদন পদ্ধতি, চুক্তি সম্পাদন) প্রক্রিয়ায় বিদ্যমান আইন ও বিধিমালা তথা 
পিপিএ-২০০৬ ও পিপিআর-২০০৮ কিংবা দাতাসংস্থার গাইড-লাইন অনুসরণ করা হয়েছে কিনা (এ ক্ষেত্রে 
দরপত্র প্রক্রিয়া পর্যালোচনা ও মুল্যায়ন উল্লেখযোগ্য; ক্রয় প্রক্রিয়ায় ডিপিপিতে উল্লেখিত ক্রয়- 
পরিকল্পনা অনুসরণ করা হয়েছে কিনা, যদি না হয় তবে তা যথাযথ কর্তৃপক্ষের দ্বারা ন্যাষ্য এবং অনুমোদিত 
কিনা তা যাচাই করা প্রয়োজন); 


থ) 


দ) 


ধ) 


ম্) 


য) 


প্রকল্পের অধীনে সংগৃহীতব্য পণ্য, কার্য ও সেবাসমূহ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্যে জনবল এবং অন্যান্য 
আনুষাঙ্গিক বিষয়গুলো পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা; 

প্রকল্পের আওতায় সংগৃহীত/সংগ্রহের প্রক্রিয়াধীন পণ্য, কাজ ও সেবাসমূহ নির্দিষ্ট পরিমাণ (3093) এবং 
স্পেসিফিকেশন অনুযায়ী সম্পন্ন হয়েছে কিনা তা পরিবীক্ষণ এবং পর্যালোচনা করা। স্পেসিফিকেশন 
অনুযায়ী গুণগত মান নিশ্চিত করা হয়েছে কিনা পরীক্ষা করা। মাঠ পর্যায় থেকে নমুনা সংগ্রহ করা এবং 
পরীক্ষাগারে পরীক্ষার মাধ্যমে গুণগত মান যাচাই করা যেতে পারে। মাঠ পর্যায়ের পাশাপাশি ব্যক্তিগত 
সাক্ষাৎকার, কেআইআই (1]]) এবং এফজিডি (5079) এর মাধ্যমে তথ্য সংগ্রহ করা; 


ডিপিপি-তে বর্ণিত বছর-ভিন্তিক কর্ম পরিকল্পনা ও আর্থিক চাহিদার প্রান্ধলনের যৌক্তিকতা যাচাই করা 
এবং প্রকল্পের প্রারস্ত থেকে কর্ম-পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের বাস্তবায়ন হয়েছে কি না তা বিশ্লেষণ করা। যদি 
কর্ম-পরিকল্পনার ব্যত্যয় হয়ে থাকে তবে তা চিহিত করা এবং ভবিষ্যতে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের 
জন্যে সুপারিশ প্রদান করা; 


প্রকল্প বাস্তবায়নের সাথে সম্পর্কিত বিভিন্ন সমস্যা যেমন: ভূমি অধিগ্রহণ, ইউটিলিটি স্থানান্তর, অর্থ ছাড়ে 
বিলম্ব এবং প্রকল্প বাস্তবায়নে বিলম্ব তথা ক্রয় কার্যক্রমে বিলম্ব, ব্যবস্থাপনায় দুর্বলতা, প্রকল্প মেয়াদ ও 
ব্যয় বৃদ্ধি, প্রকল্পের ব্যয়-সীমা অতিক্রান্ত হওয়া ইত্যাদি বিশ্লেষণ, পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা; 


প্রকল্পের ১৬/০ন: বিশ্লেষণ; প্রকল্পের দুর্বলতা উত্তরণের উদ্দেশ্যে সুপারিশ প্রণয়নের জন্যে প্রকল্পের সামগ্রিক 
নির্ভুলতা, ত্ুটি-বিচ্যুতি ও অসঙ্গতি পর্যালোচনা করা; 


আর্থ-সামাজিক ক্ষেত্রে প্রকল্পের প্রভাব নির্ণয় করা; 


প্রকল্পের অধীন সড়কসমূহে সাইন- সিগনাল ও নিরাপত্তামূলক পোষ্ট-এর ব্যবহার এবং ট্রাফিক সেবা ও 
যানবাহন চলাচলে শৃঙ্খলা আনয়নে উহার প্রভাব; 

প্রকল্পের ব্যবস্থাপনার জন্য বিভিন্ন টুলস যেমন: সিপিএম (০৮১), গ্যান্ট (0900) চার্ট ইত্যাদির ব্যবহার 
পর্যবেক্ষণ করা; 

প্রাপ্ত বিভিন্ন পর্যবেক্ষণের আলোকে প্রয়োজনীয় সুপারিশসহ প্রকল্প এলাকা থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে 
“নিবিড় পরিবীক্ষণ প্রতিবেদন” প্রণয়ন ও ক্রয়কারী সংস্থা তথা আইএমইডি”র অনুমোদন গ্রহণ করা; 
স্থানীয় পর্যায়ের একটি ও জাতীয় পর্যায়ের একটি কর্মশালা আয়োজন করে নিবিড় পরিবীক্ষণ কাজের 
পর্যবেক্ষণসমূহ 0700175) অবহিত করা ও কর্মশালায় প্রান্ত মতামত/সুপারিশসমূহ বিবেচনা করে নিবিড় 
পরিবীক্ষণ প্রতিবেদনটি চুড়ান্তকরণ এবং 


ক্রয়কারী সংস্থা (আইএমইডি) কর্তৃক আরোপিত অন্যান্য সংশ্লিষ্ট কাজ সম্পাদন করা। 


২.০২ নিবিড় পরিবীক্ষণের কর্ম-পদ্ধতি (১106)9001025): 


কর্ম-কৌশল: প্রকল্পটির নিবিড় পরিবীক্ষণ প্রধানতঃ প্রকল্পের লক্ষ্যমাত্রা ও উদ্দেশ্যের বিপরীতে ইতোমধ্যে অর্জিত 
অগ্রগতির পর্যালোচনা ও বিশ্লেষণ করা এবং প্রকল্পের সম্ভাব্য সুফল (091০017০) সম্পর্কে আলোকপাত করা। এ 
লক্ষ্যে অত্র সমীক্ষার কর্ম-পরিধির (70২) প্রত্যেকটি বিষয় (0১010) কে অন্তর্ভূক্ত করে নিবিড় পরিবীক্ষণের কার্যপদ্ধতি 
প্রণয়ন করা হয়েছে। নিবিড় পরিবীক্ষণের তথ্য-উপাত্ত সংগ্রহের উপায় হিসেবে নিয়বর্ণিত গুণগত ও সংখ্যাগত 
পদ্ধতিসমূহ ব্যবহার করা হয়েছে। 


২.০২.১ গুণগত তথ্য-উপাত্ত সংগ্রহের পদ্ধতিসমূহ: 


(১) প্রকল্পের ডকুমেন্ট পর্যালোচনা: প্রকল্পটি কতটুকু দক্ষতার (০17০8০) সাথে বাস্তবায়িত হচ্ছে তথা প্রকল্পের 
বছরভিত্তিক লক্ষ্যমাত্রা অনুযায়ী অগ্রগতি অজিত হচ্ছে কিনা, তা যাচাই করার জন্যে প্রকল্পের ডকুমেন্ট যথা:- 
ডিপিপি, অগ্রগতির প্রতিবেদনসমূহ এবং আইএমইডি”র পরিদর্শন প্রতিবেদন ইত্যাদি পর্যালোচনা করা হয়েছে। এ 
ছাড়াও প্রকল্পের পরিবেশ সংক্রান্ত সমীক্ষা (27৬7) এবং প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন 0২/১৮) সংক্রান্ত ডকুমেন্ট / 
অগ্রগতি পর্যালোচনা করে এ সংক্রান্ত তথ্যাদি প্রতিবেদনে অন্তভূক্ত করা হয়েছে। ডকুমেন্ট পর্যালোচনা করে প্রকল্পের 
অংগভিত্তিক ভৌত (101751০91) ও আর্থিক (2087011) অগ্রগতি লক্ষ্যমাত্রার তুলনায় কতটুকু অজিত হয়েছে, তা 
বিশ্লেষণ করা হয়েছে। প্রকল্পের প্রধান প্রধান কম্পোনেন্টের অগ্রগতি ওয়ার্কপ্লান অনুযায়ী হচ্ছে কিনা, প্রকল্পের ০7 
ও 08100 071 প্রণয়ন হচ্ছে কিনা এবং তা অনুসরণ করা হচ্ছে কিনা তদসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। অধিকন্তু 
প্রকল্পের নিবিড় পরিবীক্ষণের লক্ষ্যে সংযুক্তি-৫-এর গ্যান্ট চার্টের-এর ভিত্তিতে অগ্রগতি পরিবীক্ষণ করা হয়েছে। 
প্রকল্পের প্যাকেজওয়ারী অংগভিত্তিক অগ্রগতি বর্ণনামূলক ছাড়াও সারণি ও গ্যান্ট চার্টের মাধ্যমে উপস্থাপন করা 
হয়েছে৷ 


(২) গুরুত্বপূর্ণ তথ্য প্রদানকারী ব্যক্তিবর্গের সাক্ষাৎকার (01): সমীক্ষার কর্ম-পরিধি অনুযায়ী তথ্য সংগ্রহ করার লক্ষ্যে 
প্রকল্পের সংশ্লিষ্ট কর্মক্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীজন, সড়ক ব্যবহারকারী স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, 
চাকুরীজীবি, ব্যবসায়ী, যানবাহন চালক, ইউটিলিটি সার্ভিস প্রদানকারী সংস্থার প্রতিনিধির সাক্ষাৎকার গ্রহণ করা 
হয়েছে। কেআইআই দাতাগণের বক্তব্য গ্রহণের জন্যে ২টি 59101-50-0001০0 প্রশ্নমালা (সংযুক্তি-১ক, ১খ) ব্যবহার 
করা হয়েছে। 


(৩) ফোকাস গ্রুপ আলোচনা (801)): নিবিড় পরিবীক্ষণের মাধ্যমে বাস্তব তথ্য সংগ্রহের অন্যতম মাধ্যম হিসেবে 
প্রকল্প এলাকায় একটি ফোকাস গ্ুপ আলোচনা অনুষ্ঠান করা হয়েছে। গত ডিসেম্বর ২০১৮ পর্যন্ত প্রকল্পের অগ্রগতির 
প্রতিবেদন থেকে প্রতীয়মান হয় যে, উত্তরা থেকে আগারগীও সেকশনের অগ্রগতি, আগারগীও থেকে মতিবিল অংশের 
তুলনায় বেশ অগ্রসরমান। প্রকল্পটির বাস্তবায়নে মাঠ-পর্যায়ের সমস্যা, প্রকল্পের 3৬/0ন' এবং প্রকল্পের কারিগরি দিক 
আলোচনার জন্যে প্রকল্পের আগারগীও এর অফিসে একটি ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠান করা হয়েছে। এ লক্ষ্যে 
সংযুক্তি-২ এর গাইডলাইন অনুযায়ী তথ্যাদি সংগ্রহ করা হয়েছে। গ্রুপ আলোচনার আলোচকবৃন্দ হলেন-প্রকল্প 
পরিচালকের প্রতিনিধি, আইএমইডির প্রতিনিধি, অতিরিক্ত প্রকল্প পরিচালক, প্রকল্প ব্যবস্থাপকবুন্দ, প্রকল্প এলাকার 
জনপ্রতিনিধি, পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি, ডিএমপি ট্রাফিক বিভাগের কর্মকর্তা, সড়ক ব্যবহারকারী, প্রকল্প 
এলাকার স্কুল-কলেজের শিক্ষক, ইউটিলিটির সার্ভিস সংস্থার কর্মক্তা প্রমুখ। 


(৪) প্রকল্পের ক্রয়-কার্যক্রম পর্যালোচনা: ডিপিপি”র ক্রয়-পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের আওতায় ৫টি পণ্য, ৫টি সেবা 
(9671০93) ক্রয় এবং ৭টি কার্য ডে/04) ক্রয়ের পরিকল্পনা করা হয়। এ সকল ক্রয় প্রক্রিয়ায় পিপিএ-২০০৬ ও 
পিপিআর-২০০৮ কিংবা দাতা সংস্থা জাইকার গাইডলাইন অনুসরণ করা হয়েছে কিনা, তা পর্যালোচনা করা হয়েছে। 
এ জন্যে একটি চেকলিস্ট (সংযুক্তি-৩) পূর্বেই প্রণয়ন করা হয়েছে, যা অনুসরণ করে ক্রয় কার্যক্রম পর্যালোচনা করা 
হয়েছে। নিবিড় পরিবীক্ষণের সময় সীমিত হওয়ায় প্যাকেজের গুরুত্ব বিবেচনা করে পণ্য ক্রয়ের প্যাকেজ নং সিপি- 
০৮ (রোলিং স্টক)-এর ক্রয় কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে এবং কার্য-ক্রয়ের ৩টি প্যাকেজ (সিপি-০৩, সিপি-০৪ 
এবং সিপি-০৭)-এর ক্রয় কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে। 


(৫) প্রকল্পের অবকাঠামো পর্যবেক্ষণ: প্রকল্পের আওতায় ইতোমধ্যে সমাপ্ত ও চলমান কাজসমূহ সরেজমিনে পরিদর্শন 
ও পর্যবেক্ষণ করা হয়েছে। টীম লিডার ও অন্যান্য পরামর্শকবৃন্দ/প্রকৌশলীগণ কর্তৃক প্রত্যেক প্যাকেজের ডিজাইন ও 
টেন্ডার অনুযায়ী কাজের পরিমাণ এবং বাস্তবে কতটুকু সম্পন্ন হয়েছে তা পর্যবেক্ষণ ও পরিবীক্ষণ করেন। অবকাঠামো 
পর্যবেক্ষণকালে প্রকল্পের প্যাকেজভিত্তিক প্রত্যেক অঙ্জ এবং উপ-অঙ্জের অগ্রগতি (সংযুক্তি-৭ক, ৭খ ও ৭গ) অনুযায়ী 
রেকর্ড করা হয়। অবকাঠামোর বাস্তব পর্যবেক্ষণকৃত নমুনা সারণি ২.১-এ দেয়া হলো। 


সারণি-২.১: প্রকল্পের অবকাঠামো পর্যবেক্ষণের নমুনা 


ক্রমিক নং | প্যাকেজ নং মুল কার্যক্রম পরিমাণ নমুনা 
০১ সিপি-০১ ডিপো এলাকার ভূমি উন্নয়ন ৭.৭ লক্ষ ঘন মিটার ] সার্বিক কাজ পরিদর্শন 
(ভূমি ২৪ হেক্টর) মাটির কাজ 
০২ সিপি-০২ ডিপো এলাকার পৃত কাজ: ভবন, সবগুলো ভবন 
ওয়ার্কশপ, শেড, ইত্যাদি সাধারণভাবে এবং 
২২২,০০০ বর্গমিটার রিস্তারিতভারে 
ন্যুনতম ২টি ভবন 
০৩ সিপি-০৩ ও | উত্তরা নর্থ থেকে আগারগীও পর্যন্ত 
5 ভায়াডাক্ট নির্মাণ ১১.২৯ কিমি দৈর্ঘ্য 5 
৫ সার্বিকভাবে সব 
স্টেশন নির্মাণ ৯টি ন্টেশন 
০৪ সিপি-০৫ ও 1 আগারগীও থেকে মতিবিল পর্যন্ত 
সিপি-০৬ ভায়াডাক্ট নির্মাণ ৮.৫০ কিমি ইউটিলিটি সাভিস 
+ সরানো সংক্রান্ত এবং 
স্টেশন নির্মাণ ৭টি টানা 
০৫ সিপি-০৭ ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল সাবস্টেশন, সার্বিক ভাবে এবং 
সিস্টেম গ্রাউলাইন সংযোগ, ; চেকলিস্ট (সংযুক্তি-৫) 
ইলেক্টো- অনুযায়ী পর্যবেক্ষণ 
মেকানিক্যাল 
ইকুইপমেন্ট 
০৬ সিপি-০৮ রোলিং স্টক (রেল কোচ) ও ডিপো ২৪ সেট (প্রত্যেক 11090955 095151সহ 
ইকুইপমেন্ট সেটে ৬টি কোচ) রোলিং স্টক কাজের 
এবং ১ সেট ডেদ্ধার | এর গুরুত্বপূর্ণ 
ও রক্ষণাবেক্ষণের  বৈশিষ্টসমূহ ও সার্বিক 
জন্যে) অগ্রগতি 


(৬) নির্মিত কাজ এবং কাজের ব্যবহৃত মালামাল পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং ফিল্ড টেস্ট করা: ইতোমধ্যে 
সমাপ্ত কাজের ব্যবহৃত মালামাল এবং কাজের যে সকল গুণগত মান পরীক্ষা করা হয়েছে, সে সকল টেস্ট রিপোর্টসমূহ 
হতে ল্যাবরেটরীতে পরীক্ষার কিছু ফলাফল দৈবচয়নের মাধ্যমে যাচাই করা হয়। প্রকল্প পরিদর্শনকালে চলমান কাজে 
ব্যবহৃত মালামালের নমুনা ফিল্ড থেকে সংগ্রহ করে প্রকল্পের ল্যাবরেটরীতে পরীক্ষা করা হয়। প্রকল্পের সিংহভাগ 
কাজই আরসিসি ও প্রিন্ট্রেসড কংক্রিটের। এ প্রেক্ষিতে কাজ চলাকালীন অত্র প্রতিষ্ঠানের টীম লিডার ও প্রকৌশলীগণ 
সারণি ২.২ক এবং ২.২খ-এ বর্ণিত পরীক্ষাসমূহ যাচাই করেন অথবা সরেজমিনে উপস্থিত থেকে প্রত্যক্ষ করেন। 


১০ 


(ক) ঢালাই-এর পূর্বে পরীক্ষা: 
সারণি-২.২ক: ঢালাই-এর পূর্ব পরীক্ষা 


ক্রমিক ৷ ব্যবহৃত নির্মাণ সামগ্রী টেস্টের নাম নমুনা 
নং 
০১ [রিইনফোরসমেন্ট বার | ইন্ড স্টরেন্থ,আল্টিমেট স্ট্রেন্থ এবং ইলোঙ্জেশন টেস্ট ২টি 
০২ | এইচটি ওয়্যার ইন্ড স্ট্রেন্থ,আল্টিমেট স্ট্রেন্থ এবং ইলোঙ্গেশন টেস্ট ২টি 
০৩ | স্টোন চিপস গ্রেডেশন এনভেলাপ,স্পেসিফিক গ্রাভিটি এবং এলএএ টেস্ট ৩টি 
০৪ | স্যান্ড ফাইননেস টেস্ট, রে লাম্প এবং ফ্রীয়েবল পাটিকেল টেস্ট ৩টি 
০৫ | সিমেন্ট কমপ্রেসিভ স্ট্রেন্ব, নরমাল কনসিসটেন্সি, ইনিশিয়াল সেটিং ২টি 

টাইম,ফাইনাল সেটিং টাইম এবং ফাইননেস টেস্ট 
(খ) ঢালাই চলাকালীন পরীক্ষা: 
সারণি-২.২খ: ঢালাই চলাকালীন পরীক্ষা 
ক্রমিক পরীক্ষার নাম নমুনা 
নং 
০১ | ৭/১৪/২৮ দিনের কংক্রিটের কম্প্রেসিভ শক্তি পরীক্ষার জন্যে নমুনা সংগ্রহ ও যথাসময়ে ৫টি 
পরীক্ষা 
০২  প্লান্ট-মিক্স কংক্রিট সাইটে পৌছার পর ঢালাইয়ের পূর্বে 91011) 1991 ৫টি 


০৩ 1 কংক্রিট মিক্সের তাপমাত্রা পরীক্ষা করা (যা সর্বোচ্চ ৩২০কিংবা এর নিয়ে আছে কিনা; না ৫টি 
হলে বরফ দ্বারা তাপমাত্রা নিয়ন্ত্রণ করা) 


(গ) ঢালাই পরবর্তীকালীন পরীক্ষা: ইতোমধ্যে যে সকল কংক্রিটের কাজ সম্পন্ন হয়েছে, সেগুলোর মধ্যে প্রকল্পের 
পরামর্শকের নিকট রক্ষিত কয়েকটি সিলিন্ডার পরীক্ষার ফলাফল যাচাই করা হয়। কয়েকটি ক্ষেত্রে পূর্বে সংগৃহীত 
নমুনা (সিলিন্ডার) অত্র প্রতিষ্ঠানের প্রকৌশলী অথবা টীম লিডারের উপস্থিতিতে ল্যাবরেটরীতে পরীক্ষা করা হয়। 


(৭) স্থানীয় পর্যায়ের কর্মশালা: নিবিড় পরিবীক্ষণের কাজের কর্ম-পরিধি 0:09) অনুযায়ী উপকারভোগী সমীক্ষা 
জরিপের উপান্ত সংগ্রহ চলাকালীন ২৮-০৩-২০১৯ তারিখে মাঠ-পর্যায়ে একটি “স্থানীয় পর্যায়ের কর্মশালার” 
আয়োজন করা হয়েছে! স্থানীয় পর্যায়ের কর্মশালাটি মেট্রোরেলের এলাইনমেন্টে শেওড়াপাড়া স্টেশনের নিকটস্থ একটি 
কনভেনশান সেন্টারে আয়োজন করা হয়। কর্মশালায় আইএমইডি”র পরিবহন সেক্টরের মহাপরিচালকসহ ২ জন 
প্রকৌশলীবৃন্দ, এলাকার জনপ্রতিনিধি, উপকারভোগী/সড়ক ব্যবহারকারী, ব্যবসায়ী প্রতিনিধি ও সুধীজন উপস্থিত 
ছিলেন। স্থানীয় পর্যায়ের কর্মশালায় প্রান্ত মতামত পর্যবেক্ষণ ও পরামর্শসমূহ প্রতিবেদনে অন্তর্ভূক্ত করা হয়েছে। 


(৮) প্রকল্পের ১৬/০0৭ বিশ্লেষণ সংক্রান্ত উপাত্ত সংগ্রহ: উপরোক্ত (১) হতে (৭) অনুচ্ছেদের তথ্য-উপাত্ত সংগ্রহের 
মাধ্যমে প্রকল্পের 9৬/07' সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। এতদ্যতীত অনুচ্ছেদ ২.০২.২-তে বর্ণিত সংখ্যাগত উপাত্ত 
সংগ্রহের প্রশ্নমালার মাধ্যমেও প্রকল্পের 9৬07" সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। 


(৯) বিবিধ নিবিড় পরিবীক্ষণ কার্যক্রম: গৃণগত তথ্য-উপাত্ত সংগ্রহের জন্যে উপরোক্ত পদ্ধতি ছাড়াও নিম্নবর্ণিত 
পরিবীক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। 


** বিভিন্ন ইউটিলিটির (0011) স্থানান্তর কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং সমস্যার 
নিরসনকল্পে গৃহীতব্য ব্যবস্থা সম্পর্কে আলোকপাত করা হয় (প্রযোজ্য ক্ষেত্রে)। এতদউদ্দেশ্যে ইউটিলিটি 
সার্ভিস (0011 ১০1০০) সমূহের প্রতিনিধিবর্গকে গুরুত্বপূর্ণ তথ্য প্রদানকারী (৫11) হিসেবে সাক্ষাৎকারের 
জন্য অন্তর্ভূক্ত করা অথবা দলীয় আলোচনার (707))-তে অন্তর্ভূক্ত করা হয়। 


১১ 


** নির্মাণ কাজ চলাকালে ট্রাফিক ব্যবস্থাপনার অবস্থা পর্যালোচনা: এমআরটি প্রকল্প এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনার 
ক্ষেত্রে বিদ্যমান অবস্থা পর্যবেক্ষণ করা হয় এবং ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে গৃহীতব্য ব্যবস্থা সম্পর্কে সুপারিশ 
প্রদান করা হয়। 


* এমআরটি প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ কালে প্রকল্পের ডিজাইন ও নির্মাণ পদ্ধতি পর্যবেক্ষণ করা হয়, এ ক্ষেত্রে 
অনুসৃত পদ্ধতি মৃখ্য পরামর্শকগণ (1০৮ 00790119110) কর্তৃক পর্যবেক্ষণের পর তা প্রতিবেদনে উল্লেখ করা 
হয়েছে। 


** মেট্রোরেল ব্যবস্থাপনায় বিদ্যমান অবস্থা এবং চালু হওয়ার পর যাত্রী ব্যবস্থাপনার ক্ষেত্রে কিরুপ ব্যবস্থা নেয়া 
যায়, সে বিষয়ে পর্যালোচনা করা হয়েছে এবং দক্ষ ব্যবস্থাপনার বিষয়ে মতামত প্রদান করা হয়েছে। 


** উপধুক্ত যাত্রী-ভাড়া নির্ধারণের ব্যাপারে উপকারভোগীদের থেকে মতামত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 
** নিবিড় পরিবীক্ষণ কালে ক্রয়কৃত/ক্রয়তব্য রোলিং স্টকের গুণাগুণ ও মান সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে 
এবং এ বিষয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 


+%* মেট্রোরেলে যে সিগনালিং সিস্টেম ব্যবহার করা হবে সে সম্পর্কিত পর্যবেক্ষণ নিবিড় পরিবীক্ষণ সমীক্ষায় 
অন্তর্ভূক্ত করা হয়েছে। সিগনালিং সিস্টেম সম্পর্কিত উপযুক্ত কৌশল চিহ্নিত করা হয়েছে এবং এ সংশ্লিষ্ট 


বিষয়ে পর্যবেক্ষণ ও সুপারিশ প্রদান করা হয়েছে। 
(১০) প্রকল্পের চুমা ]ঞা) সংক্রান্ত: ডিপিপি অনুযায়ী প্রকল্পটি সমাপ্তির সময় ২০২২। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর 
নির্দেশনা অনুযায়ী প্রকল্পটির উত্তরা থেকে আগারগীও অংশ ২০১৯ সালের মধ্যে এবং আগারগীও থেকে মতিঝিল 
অংশ ২০২০ সালের মধ্যে সমাপ্ত করে মেট্রোরেল চালুর (00101015519017)9) লক্ষ্যমাত্রা রয়েছে। সংশোধিত লক্ষ্যমাত্রা 
অনুযায়ী কর্ম-পরিকল্পনা সংশোধনের জন্যে প্রতিবেদনে বিস্তারিত বিশ্লেষণ এবং সুপারিশ করা হয়েছে। 
২.০২.২ সংখ্যাগত সুবিধাভোগী জরিপের মাধ্যমে তথ্য সংগ্রহ: 


তথ্য সংগ্রহের (সংখ্যাগত) বিষয়সমূহ: মেট্রোরেলের এলাইনমেন্টের ১৬টি স্টেশনের উভয় পার্খের ২৬০ জন 
উপকারভোগীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে জনসংখ্যাত্বান্তিক ও আর্থ-সামাজিক, পরিবারের ছাত্র-ছাত্রীর সংখ্যা, 
পরিবারের যানবাহনের সংখ্যা, মেট্রোরেল সংক্রান্ত তথ্য, সড়কের অবস্থা, পরিবেশ দূষণ বিশেষতঃ বায়ু দূষণ, ট্রাফিক 
ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কিত মতামত সংগ্রহ করা হয়েছে। 


সুবিধাভোগীদের টার্গেট গ্রুপ নির্বাচন: সমীক্ষার কর্মপরিধির ক্রমিক নং (প) অনুযায়ী টার্গেট গ্রুপ হিসেবে সড়ক 
ব্যবহারকারী যাত্রী সাধারণ ও পথচারী, ব্যবসায়ী, দোকানদার, পাশ্ববর্তী এলাকাবাসী, যানবাহন চালক (নিজ / 
পেশাদার), সুধীজন, চাকুরিজীবী, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের কাঠামো-ভিত্তিক প্রশ্নমালা (সংযুক্তি-৪)-এর মাধ্যমে 
সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। 


নমুনার আকার (99001)19 5129): পরিসংখ্যানের নিম্নের সূত্র ব্যবহার করে নমুনার আকার নির্ণয় করা হয়। 
0 [220 (01-0)/02] % 19০9518) ০206০01 
যেখানে, 
1 কাঙ্খিত নমুনার আকার (79০511০0 9817110 312০) 
2 পরিমিত স্বাভাবিক চলক (96800810 1001179] ৬৪11916), সাধারণত ৯৫% আস্থার স্তরে ১.৯৬ ধরা হয়। 


75 ০.৫০ (ধরা যাক) অর্থাৎ ৫০% রুট সংলগ্ন যাত্রীসাধারণ নির্মিত প্রকল্প থেকে উপকৃত হবে; তথা 
যোগাযোগ সুবিধার ফলে তীদের যাতায়াতের সময় বাঁচবে 


0 নভূুলত র স্তর 0279015101) 1০৬০1), যা ৫% ধরা হয় এবং 
1)95151 1:06015 ১.০ থেকে ২.০ 


১২ 


যেহেতু, প্রকল্পের আওতায় বর্তমানে নির্মিতব্য এমআরটি লাইন-৬-এর আংশিক দৈর্ঘ্য প্রথম পর্যায়ে নির্মিত হচ্ছে, তাই 
এখানে 792515]) ০0০ ১.০ ধরা হয়। 


অতএব নমুনার আকার, 1-৩৮৪ 


যেহেতু আগারগীও থেকে মতিঝিল অংশের কাজ দৃশ্যমান নয়, তাই বাস্তব নমুনার আকার সারণি ৩.২-তে দেখানো 
হলো। 


নমুনার বন্টন/বিন্যাস 5810121০ 19150100007): প্রকল্পের আওতায় উত্তরা নর্থ (দিয়াবাড়ি) থেকে আগারগীও পর্যন্ত 
৯টি স্টেশনে ভায়াডাক্ট নির্মাণের কাজের বাস্তব কাজের অগ্রগতি ডিসেম্বর/২০১৮ পর্যন্ত ৩০.৭৩%। পক্ষান্তরে 
আগারগীও থেকে মতিঝিল পর্যন্ত ৭ টি ্টেশনসহ ভায়াডাক্ট নির্মাণর কাজের বাস্তব অগ্রগতি মাত্র ৩.০০%। এমতাবস্থায় 
প্রকল্পের অবকাঠামোর দৃশ্যমানতা বিবেচনা করে প্রকল্পের উত্তরা থেকে আগারগীও অংশে উপকারভোগী 
উত্তরদাতাগণের মতামত গ্রহণের মাধ্যমে উপাত্ত সংগ্রহ করা হয়। সারণি ২.২-এ উত্তরদাতাগণের (এলাকাভিত্তিক 
বিন্যাস দেখানো হলো) 


সারনি-২.৩: উপকারভোগী উত্তরদাতাগণের এলাকাভিত্তিক বিন্যাস 


ক্রমিক | প্যাকেজ নং ৷ পরিমাণ/দৈর্ঘ্য; অনুমিত | স্টেশনের নাম নমুনা এলাকা নমুনা মোট 
নং গুরুত্ব সংখ্যা 
০১ [ সিপি-০১ ও 1 ২৪ হেক্টর ২.৫% | ডিপো এলাকা | ডিপোর চারদিকে এক ১০ ১০ 
সিপি-০২ কি.মি. 
১) উত্তরা নর্থ উভয় পাশ্খে এক কি.মি. ২৫ 
০২ | সিপি-০৩ 1 ৫.৬২ কি.মি. | ৩০% | ২) উত্তরা সেন্ট্রাল | উভয় পারশ্থে এক কি.মি. ২৫ 
৩) উত্তরা সাউথ | উভয় পাবে এক কি.মি. ২৫ ১০০ 
৪) পল্লবী উভয় পাশ্বে এক কি.মি. ২৫ 
৫) মিরপুর-১১ | উভয় পার্খে এক কি.মি. ২০ 
০৩ | সিপি-০৪ ৫.৬৭ কি.মি. ! ৩০% | ৬) মিরপুর-১০ | উভয় পার্থে এক কি.মি. ২০ 
৭) কাজীপাড়া উভয় পাশে এক কি.মি. ২০ ১০০ 
৮) শেওড়াপাড়া | উভয় পাশে এক কি.মি. ২০ 
৯) আগারগীও | উভয় পাশে এক কি.মি. ২০ 
০৪ | সিপি-০৫ ও | ৮.৫০ কি.মি | ৩৭.৫% । আগারগীও হতে | উভয় পার্থে এক কি.মি. ৫০ ৫০ 
সিপি-০৬ মতিঝিল 
মোটন_ ! ২৬০ 


২.০৩ প্রকল্পের কর্মকর্তাগণের সাথে সভা এবং সরেজমিনে নির্মাণ কাজ পরিদর্শন ও পরীক্ষাকরণ: গত ১৩-০১-২০১৯ 
তারিখে আগারগীও মেট্রোরেলের প্রকল্প কার্যালয়ে অতিরিক্ত প্রকল্প পরিচালক (সিভিল) এবং প্রকল্প ব্যবস্থাপক-০২ 
(সিপি-০৩ ও সিপি-০৪)-এর সাথে প্রকল্পের কাজের মনিটরিং করা হয় এবং জানুয়ারী/১৯ মাসের সাইট পরিদর্শন 
কর্মসূচি জানানো হয়। ১৪-০১-২০১৯ তারিখে উক্ত কর্মসূচি প্রকল্প পরিচালকের ইস্কাটনস্থ দপ্তরে জমা দেয়া সহ 
অতিরিক্ত প্রকল্প পরিচালক (রোলিং স্টক) এর সাক্ষাৎ করা হয়। প্রকল্প ব্যবস্থাপক (রোলিং স্টক) এবং অতিরিক্ত 
প্রকল্প পরিচালক লেন্্রিক্যাল এন্ড মেকানিক্যাল সিস্টেম) এর সাথে আলোচনা করা হয়| ১৫-০১-২০১৯ তারিখে 
টীম লিডার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন সিভিল ইঞ্জিনিয়ার সিপি-০১ এবং সিপি-০২ -এর ডিপো এরিয়ায় 
কাজসমূহ পরিদর্শন করেন। প্রকল্প ব্যবস্থাপক-০১-এর সাথে সভা করেন। ডিপোর মাটি ভরাট এবং ডিপো এলাকায় 
চলমান পূর্ত কাজ পরিদর্শন করেন। পূর্তকাজের মধ্যে ২টি দালানের কনক্রিটের শক্তি পরীক্ষার জন্যে ইতোপূর্বে 
সংরক্ষিত সিলিন্ডার নির্মাতা প্রতিষ্ঠান ][7)-91701010.]৬-এর ল্যাবরেটরীতে পরীক্ষা করা হয়। পরীক্ষাকালে 
পরামর্শক প্রতিষ্ঠান বাা)1৬ /১55০০1৪00 এর কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন। এছাড়া সিপি-০৩ 
এবং সিপি-০৪ এর নির্মাণ কাজ পরিদর্শন করা হয়। পরিদর্শনের কিছু আলোকচিত্র পরিশিষ্ট-২-এ দেয়া হলো। 
অবকাঠামো পরিদর্শন ও পরীক্ষাকরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য অনুচ্ছেদ ৩.০৭-এ বর্ণনা করা হয়েছে। 


১৩ 


২.০৪ তথ্য-সংগ্রহকারীদের প্রশিক্ষণ এবং উপান্ত সংগ্রহ কাজ পরিবীক্ষণ: সংখ্যাগত সমীক্ষা জরিপের জন্যে প্রণীত 
্রশ্নমালা এবং গুণগত সমীক্ষা পরিচালনার জন্যে প্রণীত প্রশ্নমালা/নির্দেশনা/চেকলিষ্ট স্টিয়ারিং কমিটি কর্তৃক 
অনুমোদনের পর প্রকৌশলীসহ তথ্য সংগ্রহকারীগণকে ২ দিনের প্রশিক্ষণ প্রদান করে নির্বাচিত নমুনা এলাকায় প্রেরণ 
করা হয়। প্রকৌশলীগণ ও তথ্য সংগ্রহকারীগণ তাদের নির্দিষ্ট এলাকায় উপাত্ত সংগ্রহ করেন। টীম লিডার ও মুখ্য 
পরামর্শকবৃন্দ প্রকল্প এলাকা পরিদর্শন করে সুষ্ঠুভাবে উপাত্ত সংগ্রহের কাজ সম্পন্ন করতে সহায়তা করেন এবং 
সংগৃহীত উপান্তের কাঙ্খিত মান অর্জন নিশ্চিত করেন। সারণি ২.৩-এ উপাত্ত সংগ্রহ ও মান নিয়ন্ত্রণের জন্যে যে সকল 
কার্যক্রম গ্রহণ করা হয়েছে তা দেখানো হলো। 


সারণি- ২.৪: উপাত্ত সংগ্রহ ও মান নিয়ন্ত্রণের কার্যব্রমসমূহ 

১. নিয়োগ ও প্রশিক্ষণ পর্যায় [৪ অভিজ্ঞ ও দক্ষ প্রকৌশলী ও তথ্য-সংগ্রহকারী নিয়োগ প্রদান 

৪ প্রকৌশলী ও তথ্য-সংগ্রহকারীগণকে প্রশিক্ষণ প্রদান 

২. তথ্য সংগ্রহ পর্যায় ৬ সমীক্ষা টীমের উপস্থিতি মনিটর করা 

সাক্ষাৎকার চলাকালীন বা পরবর্তী যাচাইকরণ (৫% নমুনা দেব-চয়নের মাধ্যমে 
পরীক্ষা করা) 

“জানিনা” উত্তরসমূহ (7017-15519017595) দৈব-চয়নের মাধ্যমে মাঠ-পর্যায়ে 
পরীক্ষা করা 

০ তথ্য বাদ যাওয়া (00155119) নিয়ন্ত্রণ করা 

৩. উপাত্ত প্রক্রিয়াকরণ পর্যায় (৪ অশোধিত তথ্য-উপাত্ত (৬/ 099) পরবর্তীতে সম্পাদনা (9010119) করা 

উপাত্ত পরিমার্জন ও সংশোধন 

কম্পিউটারে উপাত্ত প্রক্রিয়াকরণের পূর্বে ্রস-চেকিং করা 


২.০৫ উপাত্ত প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ: উপকারভোগীদের সমীক্ষা জরিপের মাধ্যমে প্রাপ্ত অশোধিত (৪8%/) তথ্য-উপাত্ত 
পরিমার্জন করা হয়। প্রশ্নমালায় কোডিং করা হয়নি এমন 07০7-600০৫ প্রশ্নমালার বহুবিধ জবাবসমূহ (070101910 
1650017995) কম্পিউটারে নিবেশ (০00) করার লক্ষ্যে আলাদাভাবে “কোডিং” করা হয়েছে। তথ্য-উপাত্ত 
কম্পিউটারে এন্ট্রি এবং প্রয়োজনীয় বিশ্লেষণের জন্যে কম্পিউটারে মডেল প্রোগ্রাম ৮9৩ প্যাকেজ ব্যবহৃত হয়েছে। 
অনুরূপভাবে গুণগত তথ্য-উপাত্তসমূহ মাঠপর্যায় পরামর্শকগণ, তথ্য-সংগ্রহকারীগণ এবং প্রকৌশলীগণ কর্তৃক প্রশ্নমালা, 
গাইডলাইন, চেক-লিস্ট এবং স্থানীয় পর্যায়ের কর্মশালার মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। ডাটা এন্ট্রি শুরু করার আগে 
যথাযথ নিয়মে পরীক্ষা করা হয় অর্থাৎ প্রাপ্ত তথ্য/উপাত্তের মান নিশ্চিত হওয়ার জন্যে চিহ্নিত প্রভাবকসমূহ এবং 
্রশ্নমালা পুনরায় পরীক্ষা করা হয়। মান সম্মত ডাটা এন্ট্রি নিশ্চিত করার জন্যে ডাটা এন্ট্রর দ্বৈত পদ্ধতি অনুসরণ 
করা হয় এবং উভয় সেটের উপান্তের সাথে তুলনা করা হয়। বর্ণনামূলক ছাড়াও সারণি, স্তশ্ুচিত্র ও পাই-চিত্রের মাধ্যমে 
প্রাপ্ত তথ্যসমূহ প্রতিবেদনে উপস্থাপন করা হয়েছে। তথ্য-উপাত্ত মূল্যায়নের সকল কাজ কনসালট্যান্ট কর্তৃক 
কেন্দ্রীয়ভাবে বিশ্লেষন করা হয়েছে এবং প্রতিবেদন প্রণয়নের কাজ মুখ্য-পরামর্শকবৃন্দ ও টীম লিভারের তন্ত্াবধানে 
সম্পাদন করা হয়েছে। 


১৪ 


২.০৬ নিবিড় পরিবীক্ষণের সময়-ভিত্তিক কর্ম-পরিকল্পনা (5014. 7181): 

ক) ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্পের (লাইন-৬) নিবিড় পরিবীক্ষণ কার্যক্রম চার মাসের মধ্যে সমাপ্ত করার 
লক্ষ্যে সমীক্ষার কর্-পরিধি (07২)-অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যাগত ও গুণগত তথ্য-উপাত্ত সংগ্রহের পদ্ধতিসমূহ 
(00) ব্যবহার করা হয়। কর্মপদ্ধতি প্রণয়ন করা, উপাত্ত সংগ্রহের নমুনা ডিজাইন করা, মাঠ পর্যায় থেকে তথ্য-উপাত্ত 
সংগ্রহ করা, সংগৃহীত উপাত্ত প্রক্রিয়াকরণ, উপাত্ত বিশ্লেষণ এবং বিশ্লেষিত তথ্য-উপান্তের সাহায্যে প্রতিবেদন 
প্রস্তুতকরণ ইত্যাদি চার পর্যায়ে সম্পন্ন করার ব্যবস্থা নেয়া হয়; যথা:- প্রারন্তিক প্রতিবেদন, ১ম খসড়া প্রতিবেদন, ২য় 
খসড়া প্রতিবেদন ও চুড়ান্ত প্রতিবেদন। নিষ্নে প্রবাহ-চিত্রের সাহায্যে কর্ম-পরিকল্পনার প্রধান প্রধান কার্যক্রম দেখানো 
হলো। 


*আইএমইডির সেক্টর-২ এর কর্মকর্তাদের সাথে প্রারম্ভিক সভা করা। 
*আইএমইডির দায়ি তপ্রাপ্ত কর্মকর্তার নিকট হতে প্রকল্পের ডকুমেন্ট সংগ্রহ করা। 


(101 91) 


টা খানা রি জন্যে বিধিবদ্ধ প্র প্রশ্নমালা 90:0০01৩0 09০50101086) তৈরী করা। 


*ফোকাসগ্রুপ আলোচনার জন্যে প্রশ্নমালা তৈরী করা এবং "এ? গ্রহণের জন্যে নির্দেশনামূলক (9010০117)০) প্রশ্নমালা প্রণয়ন 
করা। 


*অকোডিংকৃত ডাটা কোডিং নার রে ডাটা প্রক্রিয়াকরণ এবং 9৮99 কম্পিউটার প্রোগ্রামের 
মাধ্যমে ডাটা বিশ্লেষণ করা। 


*১ম খসড়া প্রতিবেদন প্রণয়ন করা। 
*১ম খসড়া প্রতিবেদন টেকনিক্যাল কমিটিতে উপস্থাপন করা। 
*টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১ম খসড়া প্রতিবেদন সংশোধন করতঃ স্টিয়ারিং কমিটিতে উপস্থাপন করা। 


*স্টিয়ারিং কমিটির নির্দেশনা অনুযায়ী ২য় খসড়া প্রতিবেদন প্রণয়ন করা। 
*২য় খসড়া প্রতিবেদন জাতীয় পর্যায়ের 71559717860 কর্মশালায় উপস্থাপন করা। 


*1)155010178000. কর্মশালার সুপারিশ অনুযায়ী চুড়ান্ত প্রতিবেদন প্রণয়ন এবং দাখিল করা। 


চিত্র- ২.০১ : কার্যক্রমের প্রবাহ-চিত্র 


১৫ 


খ) ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প এমআরটি লাইন-৬) এর নিবিড় পরিবীক্ষণ কার্যক্রম নির্দিষ্ট সময়ের 


দেখানো হলো। 


মধ্যে সমাপ্তির লক্ষ্যে যে সময়-ভিত্তিক কর্মসূচি অনুসরণের ব্যবস্থা করা হয়েছে, তা নিয়ে গ্যান্ট-চার্টের মাধ্যমে 


কার্যক্রম 
(4০01৮109) 


সপ্তাহভিত্তিক কর্মসুচি (বার-চা্টে) 


ফেব্রুয়ারি-২০১৯ 


মাচ-২০১৯ 


এপ্রিল-২০১৯ 


মে” ২০১৯ 


ঙ ৭ চা 


১০ ১১ 


১২ 


১৩ 


১৪ 


১৫ 


১৭ 


১৮ ১৯ 


২০ 


২য় | ৩য় ধর্থ 


১ম 


২য় | ৩য় 


৪্থ 


২য় 


৩য় 


ধর্থ 


২য় ৩য় 


সংশোধন করতঃ 
স্টিয়ারিং কমিটিতে 
উপস্থাপন এবং 
অনুমোদন 


তথ্য সংগ্রহকারী 
নিয়োগ ও প্রশিক্ষণ ও 
মাঠ পর্যায়ে সংখ্যাগত 
খানা জরিপের 
মাধ্যমে উপাত্ত সংগ্রহ 


গুণগত তথ্য-উপাত্ত 
সংগ্রহ 


এন্ট্রি এবং বিশ্লেষণ 


১ম খসড়া প্রতিবেদন 
প্রণয়ন ও টেকনিক্যাল 
কমিটিতে উপস্থাপন 


টেকনিক্যাল কমিটির 
নির্দেশনা অনুযায়ী ১ম 
খসড়া প্রতিবেদন 
সংশোধন ও 
ঝ্টিয়ারিং কমিটিতে 
উপস্থাপন 


স্টিয়ারিং কমিটির 
নির্দেশনা অনুযায়ী ২য় 
খসড়া প্রতিবেদন 
প্রণয়ন এবং 
[0155611011790101 
ওয়ার্কশপে উপস্থাপন 


১১ 


চিত্র-২.০২: গ্যান্ট-চার্টে কর্ম-পরিকল্পনা 


১৬ 


তৃতীয় অধ্যায় 


ফলাফল পর্যালোচনা 
৩.০১ প্রকল্পের প্রধান প্রধান অঙ্জা ও অঞ্জভিত্তিক আর্থিক ও বাস্তব লক্ষ্যমাত্রা ও অগ্রগতি: 


৩.০১.১ প্রকল্পের প্রধান অঙ্জ ও আর্থিক ও বাস্তব অগ্রগতি: প্রকল্পের খাতওয়ারী আইটেম/ অঙ্ঞসমূহের ডিপিপি অনুযায়ী 
প্রাক্কলিত মূল্য, জুন, ২০১৮ পর্যন্ত অগ্রগতি, চলতি (২০১৮-১৯) অর্থবছরের লক্ষ্যমাত্রা এবং চলতি (২০১৮-১৯) অর্থ বছরের 
জুলাই-এপ্রিল পর্যন্ত অগ্রগতি সারণি ৩.১-এ দেখানো হলো। রাজস্ব ও মূলধন ব্যয় একই সারণিতে দেখানোর সুবিধার্থে 
বাস্তব অগ্রগতি ও আর্থিক অগ্রগতি শতকরা হারে দেখানো হলো। 


সারণি-৩.১: প্রকল্পের অঙ্জভিত্তিক আর্থিক ও বাস্তব লক্ষ্যমাত্রা ও অগ্রগতি (লক্ষ টাকায়) 
ভ্রমিক | ডিপিপি অনুযায়ী কাজের সংশোধিত জুন ২০১৮ পর্যন্ত অর্জিত অগ্রগতি চলতি (২০১৮-১৯) অর্থ বছরের চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রার 
নং কম্পোনেন্ট (পরিমাণসহ) প্রাক্কলিত মূল্য লক্ষ্যমাত্রা বিপরীতে এপ্রিল পর্যন্ত অগ্রগতি 
আর্থিক বাস্তব (%) * আর্থিক বাস্তব (%) * আর্থিক বাস্তৰ (%) * 
১ ২ ৩ ৪ ৫ ঙ৬ ৭ ৮ 

ক) রাজস্ব 

১ ৪৫০০ কর্মকর্তাদের বেতন ৩১৪২.৭৫ ৪৭৬.৮৭ ১৫.১৭% ৩০০.০০ ৯.৫৫% ১৩১.২৩ ৪৩.৭৪% 
৪৮৯৬ এম.এম 

২ ৪৬০০ কর্মচারীদের বেতন ২০৮.৭৯ ৩৯.৫৫ ১৮.৯৪% ৩০.০০ ১৪.৩৭% ১২.১৪ 8০.৪৭% 
১৪৪ এম.এম 

৩ ৪৭০০ ভাতাদি, থোক ৩৯১৯.৮১ ৪১১.১৪ ১০.৪৯% ২৫০.০০ ৬.৩৮% ১১৫.০২ ৪৬.০১% 

৪ ৪৮০৬ অফিস ভাড়া ৩২৪০ ১০৫৬.০০ ৪২০.৫২ ৩৯.৮২% ১১০.০০ ১০.৪২% ৮৩.৩১ ৭৫.৭8% 
বমি 

৫ ৪৮১৫ ডাকমাশুল, থোক ১১.৫২ ০.০২ ০.১৭% ০.৫০ ৪.৩৪% ০.০০ ০.০০% 

ঙ৬ ৪৮১৬ টেলিফোন ও ১০২.২৪ ১১.৫০ ১১.২৫% ৫.০০ ৪.৮৯% ২.০৩ ৪০.৬০% 
ইন্টারনেট সংযোগ, থোক 

৭ ৪৮১৭ টেলেক্স/ ফ্যাক্স/ ৯৭.৯২ ১৫.৮৮ ১৬.২২% ৬.০০ ৬.১৩% ৩.৬৯ ৬১.৫০% 
ইন্টারনেট, থোক 

৮ ৪৮২২ সিএনজি/গ্যাস, থোক ৯২.১৬ ৬.৭৫ ৭.৩২% ৫.০০ ৫.৪৩% ০.৬৯ ১৩.৮০% 

৯ ৪৮২৩ পোন্রোল ও লুব্রিকেন্ট 8৫৫.০৪ ৭৫.০৪ ১৬.৪৯% ৩০.০০ ৬.৫৯% ১৮৪৬ ৬১.৫৩% 
ব্যয়, থোক 

১০ ৪৮২৬ ব্যাংক চাজ ও ৩০০.০০ ০.০৭ ০.০২% ০.৫০ ০.১৭% ০.০০ ০.০০% 
এলসি কমিশন, থোক 

১১ ৪৮২৭ মুদ্রণ ও প্রকাশনা, ১০০.০০ ১.৪১ ১.৪১% ১.০০ ১.০০% ০.২৩ ২৩.০০% 
থোক 

১২ ৪৮২৮  স্টেশনারী, সাপ্লাইস ১৫০.০০ ১৮.৭৭ ১২.৫১% ৫.৫০ ৩.৬৭% ৫.৪৩ ৯৮.৭৩% 
ও আনুষাঙ্গিক, থোক 

১৩ ৪৮৩১ বই ও জার্নাল, থোক ১০.০০ ১.৪৫ ১৪.৫০% ১.০০ ১০.০০% ০.০০ ০.০০% 

১৪ ৪৮৩৩ বিজ্ঞাপন ও প্রচার, ১০০.০০ ২০.৯০ ২০.৯০% ৫.০০ ৫.০০% ২.০ ৫৪.০০% 
থোক 

১৫ ৪৮৪০ প্রশিক্ষণ, থোক ১০০.০০ ২৩.৭৬ ২৩.৭৬% ৭৫.০০ ৭৫.০০% ৩.৯৩ ৫.২৪% 

১৬ ৪৮৪২ সেমিনার/ ১০০.০০ ৩.৭৫ ৩.৭৫% ৭৫.০০ ৭৫.০০% ০.০০ ০.০০% 
কনফারেন্স/ ওয়ার্কসপ, থোক 

১৭ ৪৮৪৫ আপ্যায়ন ব্যয়, ৫০.০০ ৮.৪৫ ১৬.৯০% ৫.০০ ১০.০০% ১.০৫ ২১.০০% 
থোক 

১৮ ৪৮৫১ আউটসোর্সিং ৮৬৪ ২৯৬৮.৮০ ৪০৬.৯৪ ১৩.৭১% ১৫০.০০ ৫.০৫% ১১৪.২৯ ৭৬.১৯% 
এম.এম 
৪৮৬৮ পরামর্শক সেবা 
৪৮৭৪ সাধারণ পরামর্শ ১১৬৩৭০.৫২ ৪৭৯৪১.১৮ ৪১.২০% ১৯৭৬৫.০০ ১৬.৯৮% ৫৫৭৫.৫০ ২৮.২১% 
সেবা ৭৯০০ মিমি 
৪৮৭৪ প্রাতিষ্ঠানিক উন্নয়ন ২৬৭৯.৭০ ২১৯৯.৬১ ৮২.৮০% ০.০০ ০.০০% ২১.৪০ ০.০০% 
পরামর্শক ৩১৬ এম.এম 

১৯ ৪৮৭৪ পুনর্বাসন সহায়তা ১০৬৬.১৪ ২৬৬.৭১ ২৫.০২% ৮১.০০ ৭.৬০% ৬৪.৯২ ৮০.১৫% 
পরামর্শক ৮১৩ এম.এম 
৪৮৭৪ টেকনিক্যাল ২০০.০০ ১৩.৮৪ ৬.৯২% ৫.০০ ২.৫০% ০.০০ ০.০০% 
কনসাললট্যান্ট (70০) ১০০ 
এম.এম 

২০ ৪৮৮২ আইনগত ব্যয় ১৯৬৮,৭৬ ০.০০ ০.০০% ০.০০ ০,০০% ০.০০ ০.০০% 
(বিরোধ নিষ্পত্তি বোর্ড খরচ) 
থোক 

২১ ৪৮৮৩ সম্মানী, থোক ৯৫০.০০ ৪৬.৮৪ ৪.৯৩% ৫.০০ ৪১.৬৭% ০.৫৮ ১১.৬০% 


১৭ 


* আর্থিক অগ্রগতির শতকরা হারে; 


** ২০১৮-১৯ এর লক্ষ্যমাত্রার ৫১.৭২% বা মোট প্রকল্পের ১১.৩২ সর ৫১.৭২%_ ৫.৮৬% 


১৮ 


ভ্রমিক | ডিপিপি অনুযায়ী কাজের সংশোধিত জুন ২০১৮ পর্যন্ত অর্জিত অগ্রগতি চলতি (২০১৮-১৯) অর্থ বছরের চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রার 
ং কম্পোনেন্ট (পরিমাণসহ) প্রাক্কলিত মূল্য লক্ষ্যমাত্রা বিপরীতে এপ্রিল পর্যন্ত অগ্রগতি 
আর্থিক বাস্তব (%) * আর্থিক বাস্তব (%) আর্থিক বাস্তব (%) * 
২২ ৪৮৮৮ কম্পিউটার ১২.০০ ৮.৩০ ৬৯.১৭% ৩.০০ ৬.২৫% ০.০০ ০.০০% 
এক্সেসসরিজ, থোক 
২৩ ৪৮৮৯ নিরীক্ষার জন্যে ৪৮.০০ ৩.৩১ ৬.৯০% 8.৫০ 8.৫০% ৪.১৫ ৯২.০০% 
পরামর্শক সেবা, থোক 
২৪ ৪৮৯৯ অন্যান্য ব্যয়, থোক ১০০.০০ ২৫.৭৩ ২৫.৭৩% ২৫.০০ ১৬.৫৩% ১১.১৬ ৪৪.৬৪% 
২৫ ৪৯০১ যানবাহন ১৫১.২০ ৩৮.২৯ ২৫.৩২% ৫.০০ ৩৫.৭১% ০.৭০ ১৪.০০% 
রক্ষণাবেক্ষণ, থোক 
২৬ ৪৯১১ কম্পিউটার ও ১৪.০০ ৩.৫৭ ২৫.৫০% ৫.০০ ১০.০০% ১.১৭ ২৩.৪০% 
ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ, 
থোক 
২৭ ৪৯২১ অফিস রক্ষণাবেক্ষণ, ৫০.০০ ২১.৭০ ৪৩.৪০% ০.০০ ০.০০% ০.০০ ০.০০% 
থোক 
২৮ ৫৮৩১ বৈদেশিক খণের ৬৫৫.৭৫ ০.০০ ০.০০% ০.০০ ০.০০% ০.০০ ০.০০% 
সুদ, থোক 
মোট রাজন্ব কে) | ১৩৭২৩১.১০ ৫২৫১১.৮৫ ৩৮.২৭% ২০৯৫৮.০০ ১৫.২৭% ৬১৫৬.৪০ ২৯.৩৭% 
খ) মূলধন 
৩২ ৬৮০৭ জীপ ১৪টি ৯৭৪.০২ ৯৭৪.০২ ১০০% ০.০০ ০,০০% ০.০০ ০,.০০% 
৩৩ ৬৮০৭ পিক- ৩০৬.০০ ৩০৭.৪৩ ১০০.৪৭% ০.০০ ০.০০% ০.০০ ০.০০% 
আগ/মাইক্রোবাস ৭টি 
৩৪ ৬৮১৫ কম্পিউটার এবং ৪৪.৯৫ ২৩.৬২ ৫২.৫৫% ৫.০০ ১১.১২% ০.১৯ ৩.৮০% 
এক্সেসসরিজ, থোক 
৩৫ ৬৮১৭ কম্পিউটার ১০.০ ০.০০ ০.০০% ১০.০০ ১০০.০০% ৪.১৮ ৪১.৮০% 
সফটওয়্যার, থোক 
৩৬ ৬৮১৯ অফিস সরঞ্জাম, থোক ৫৮.২৯ ২৯.৪৪ ৫০.৫১% ৫.০০ ৮.৫৮% ০.০২ ০.৪০% 
৩৭ ৬৮২১ আসবাবপত্র ৪২.৯০ ২৪.৮২ ৫৭.৮৬% ৫.০০ ১১.৬৬% ০.৩৫ ৭.০০ % 
৩৮ ৬৮২৩ টেলিফোন ০.৯৩ ০.৯১ ৯৭.৮৫% ০.০০ ০.০০% ০.০০ ০.০০% 
ইকুইপমেন্ট, থোক 
৩৯ ৬৮২৯ রোলিং স্টকস ও ২৮৭০৩৪.৪৭ ৬৮৯২৯.৩৩ ২৪.০১% ৭৭৩২.০০ ২.৬৯% ২৩৬৮.৩৪ ৩০.৬৩% 
ইকুইপমেন্টস (সিপি-০৮) 
থোক 
8০ |] ৬৯০১ ভূমি অধিগ্রহণ/ ৬০০০০.০০ ৪৬২৪৬.৪৩ ৭৭.০8% ১৮.০০ ০.০৩% ১৭.৬৭ ৯৮.১৭% 
রিকুইজিশন ২২ হেক্টর 
৪১ ৬৯০১ রিসেটেলমেন্ট, থোক ৫৪১০.৬৭ ৮৯৮.০২ ১৬.৬০% ৫৫০.০০ ১০.১৭% ২৭০.৭৯ ৪৯.২৩% 
৪২ ৭০০৬ অফিস বিল্ডিং ১.০০ ০,০০ ০.০০% ০.০০ ০.০০% ০.০০ ০.০০% 
৪৬৫০ বর্ণ মিটার 
৭০১৬ সিভিল এবং মেইন ৪২৩০৫৫.১৯ ৯৭৯৯৩.৩৪ ২৩.১৬% ৭০৭৪০.০০ ১৬.৭২% ৬৫১৭৯.৬৭ ৯২.১৪% 
লাইনে স্টেশন নির্মাণ কাজ 
(সিপি-০৩ ও ০8) 
1) সিভিল এবং মেইন লাইনে ২৫৪৯১১.২০ ২৭৮২৪.৫০ ১০.৯২% ২৪৯৮১.০০ ৯.৮০% ১৯৬৮.০৪ ৭.৮৮% 
স্টেশন নির্মাণ কাজ (সিপি- 
০৫) 
1) সিভিল এবং মেইন ১৯৮৮৯৭.৯৬ ৩৪৯৮০.৪৬ ১৭.৫৯% ১৮৮৬৩.০০ ৯.৪৮% ২৭৪৬.৮৩ ১৪.৫৬% 
৪৩ লাইনে স্টেশন নির্মাণ কাজ 
(সিপি-০৬) 
111) সিভিল এবং ডিপোতে ৫৮০৬০.৭৪ ৫১৯৮৬.০২ ৮৯.৫৪% ৩৪৮৭.০০ ৬.০১% ৩২৬৫.১০ ৯৩.৬৪% 
ভূমি উন্নয়ন কাজ (সিপি-০১) 
1৬) সিভিল এবং ডিপোতে ১৫৯৫৫৬.৯৯ ২৩০০৬.১৯ ১৪.৪২% ৩৪৪৭৭.০০ ২১.৬১% ১৮৮০২.৪৯ ৫8.৫8% 
বিল্ডিং নির্মাণ কাজ (সিপি- 
০২) 
8৪ ৭০৫৬ ইএন্ড এম সিস্টেম ৩০৭৪২৪.২৩ ৫৭৭২৬.৭৮ ১৮.৭৮% ৫১৮৩৪.০০ ১৬.৮৬% ২৫৬৯৫.৭৮ ৪৯.৫৭% 
(সিপি-০৭) 
৪৫ ৭৯০১ সিডি/ভ্যাট, থোক ১৪৫২৮৫.৪৯ ০.০০ ০.০০% ১০২১৮.০০ ৭.০৩% ০.০০ 
৪৬ |] ৭৯৮১ ইউটিলিটি স্থানান্তর ৭৭১০০.০০ ৪৩০৩৫.১৮ ৫৫.৮২% ৫০০০.০০ ৬.৪৯% ২২৫০.৫৬ ৪৫.০১% 
থোক 
মোট মূলধন (খ) ] ১৯৭৮১৭৫.০৩ | ৪৫৩৯৮৬.৪৯ ২২.৯৫% ২২৭৯২৫.০০ ১১.৫২% ১২২৫৭০.০১ ৫৩.৭৮% 
৪৭ ৯৮২ ফিজিক্যাল কন্টিনজেন্সি ৪২৩০৮.১২ ০.০০ ০.০০% ০.০০ ০.০০% ০.০০ ০.০০% 
৪৮ 3৯৮২ প্রাইস কন্টিনজেন্সি ৪০৭৯২.৯৬ ০.০০ ০.০০% ০.০০ ০.০০% ০.০০ ০.০০% 
মোট কন্টিজেন্সি (গ) ৮৩১০১,০৮ ০,০০ ০,০০% ০.০০ ০,০০% ০.০০ ০.০০% 
সর্বমোট (ক+খ+গ) | ২১৯৮৫০৭.২১ 1 ৫০৬৪৯৮.৩৪ ২৩.০৪% ২৪৮৮৮৩.০০ ১১.৩২% ১২৮৭২৬.৪১ ৫১.৭২%** 


৩.০১.২ প্রকল্পের আর্থিক অগ্রগতির সার-সংক্ষেপ: প্রকল্পের শুরু হতে এপ্রিল, ২০১৯ পর্যন্ত কে) রাজস্ব ও (খ) মূলধন 
খাতে সার্বিক আর্থিক অগ্রগতি ও আর্থিক অগ্রগতির শতকরা হার, ২০১৮-১৯ অর্থ বছরের লক্ষ্যমাত্রা এবং লক্ষ্যমাত্রার 


বিপরীতে অগ্রগতি ইত্যাদি সারণি ৩.২-এ দেখানো হলো। 


সারণি-৩.২ প্রকল্পের অগ্রগতির সার-সংক্ষেপ (লক্ষ টাকায়) 
অগ্রগতি/লক্ষ্যমাত্রা আর্থিক অগ্রগতি টোকার অংকে) আর্থিক অগ্রগতি 
(%) 
জুলাই, ২০১২ _ জুন, ২০১৮ পর্যন্ত ৫০৬৪৯৮.৩৪ ২৩.০৪% 
২০১৮-১৯ অর্থ বছরের লক্ষ্যমাত্রা ২৪৮৮৮৩.০০ ১১.৩২% 
জুলাই, ২০১৮-এপ্রিল, ২০১৯ পর্যন্ত ১২৮৭২৬.৪১ ৫.৮৬% 
এপ্রিল, ২০১৯ পর্যন্ত মোট অগ্রগতি ৬৩৫২২৪.৭৫ ২৮.৯০% 


৩.০১.৩ বছর-ভিত্তিক আর্থিক ও বাস্তব লক্ষ্যমাত্রা: ডিপিপি পর্যালোচনা করে দেখা যায়, অনুমোদিত ডিপিপি অনুযায়ী 
প্রকল্পটির বাস্তবায়নকাল জুলাই, ২০১২ হতে জুন, ২০২৪ পর্যন্ত ১২ বংসর। ডিপিপি”তে প্রকল্পের ১২ বছর মেয়াদের 
বছরভিত্তিক খাতওয়ারী ও উপ-অঞ্জাভিত্তিক ব্যয় বিভাজন দেখানো হয়েছে। ৩টি প্রধান খাত নিম্নরূপ: 


(১) রাজস্ব: বেতন ভাতাদি সরবরাহ ও সেবা (পরামর্শক সার্ভিসসহ) মেরামত ও রক্ষণাবেক্ষণ; (২) মূলধন: সম্পদ 
সংগ্রহ যোনবাহন ক্রয়, কম্পিউটার ও আনুষঙ্গিক ক্রয়, ভূমি অধিগ্রহণ, পূর্ত কাজ, ই এন্ড এম কাজ, সিডি, ভ্যাট 
ইত্যাদি) ও (৩) কন্টিজেন্সি 


বছরভিত্তিক লক্ষ্যমাত্রার বিপরীতে ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত আর্থিক অগ্রগতি সারণি ৩.৩ এ এবং চিত্র ৩.০১ এ 
দেখানো হলো (সূত্র: অনুচ্ছেদ ১.০৬)। 


সারণি-৩.৩ প্রকল্পের বছর ভিত্তিক লক্ষ্যমাত্রার বিপরীতে আর্থিক অগ্রগতি 


প্রধান ৩টি খাত 

(ক) রাজস্ব (খ) মূলধন (গ) কন্টিনজেন্সী মোট 
অর্থ বছর লক্ষ্যমাত্রা অজন | লক্ষ্যমাত্রা অজন | লক্ষ্যমাত্রা | অজন লক্ষ্যমাত্রা অজন ক্রমপুঞ্জিত অন 
২০১২-১৩ ০.৪০% ০.১২% ০.০৫% ০.০০ ০.৫৭% ০.০০৩% ০.০০৩% 
২০১৩-১৪ ০.৪১% ০.০২% ০.০৪% ০.০০ ০.৪৭% ০.৭২২% ০.৭২৫% 
২০১৪-১৫ ০.৮৭% ০.৪৫% ০.১৩% ০.০০ ১.৪৫% ১.৭২৮% ২.৪৫৩% 
২০১৫-১৬ ১.২২% ৬.৩০% ০.৭৫% ০.০০ ৮.২৬% ১.৬৫৫% ৪.১০৮% 
২০১৬-১৭ ০.৮৩% ৫.৪৮% ০.৬৩% ০.০০ ৬.৯৪% ৫.৩৫৫% ৯.৪৬৩% 
২০১৭-১৮ ০.৯২% ১১.৯৩% ১.২৯% ০.০০ ১৪.১৪% ১৩.৫০২% ২২.৯৬৫% 
২০১৮-১৯ ১.০৫% ১৪.৮৭% ১.৫৯% ০.০০ ১৭.৫১% ৫.৮৬০% * ২৮.৯০% * 
উপ-মোট ৪৯.৩৪% টু 
২০১৯-২০ ১.০৫% ১৪.৮৫% ১.৫৯% ১৭.৪৯% 
২০২০-২১ ০.৯০% ১৪.৮৫% ১.৫৮% ১৭.৩৪% 
২০২১-২২ ০.৯৩% ১২.২৮% ১.৩২% ১৪.৫৩% 
২০২২-২৩ ০.৭১% ০.০২% ০.০৭% ০.৮০% 
২০২৩-২৪ ০.৪৩% ০.০২% ০.০৫% ০.৫০% 
মোট ৯.৭২% ৮১.১৯% ৯.০৯% ১০০.০০% 


*২০১৮-১৯ অর্থ বছরের জুলাই-এপ্রিল পর্যন্ত আর্থিক অগ্রগতি ৫.৮৬% অর্থাৎ মাসিক গড় অগ্রগতি ০.৬০% 


১৯ 


১৭.৫১% ১৭.৪৯% ১৭.৩৪% 


১৩.৫০% 


৮.২৬% 
৬.৯৪% 
৫.৩৬% 
১.৭৩% 
7 ০,৭২% শা 
০.৫৭%. ০.৪৭% 
ভ্র্ধা শি] 


০,০১% 
২০১২- ২০১৩- ২০১৪- ২০১৫- ২০১৬- ২০১৭- ২০১৮- ২০১৯- ২০২০- ২০২১- ২০২২- ২০২৩- 
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ৩ ২৪ 
অর্থ বছর 


০,৮০% ০,০০% 
এ ০.৫০% 


১৪.৫৩% 
৫.৮৬% 
০.০০% ০,০০% 


চিত্র-৩.০১ ডিপিপি অনুযায়ী প্রকল্পের বছরভিত্তিক লক্ষ্যমাত্রা ও অজিত আর্থিক অগ্রগতি (%) 


এপ্রিল, ২০১৯ পর্যন্ত লক্ষ্যমাত্রা ৪৬.৪২% এবং আর্থিক অগ্রগতি ২৮.৯০%| 


সারণি হতে দেখা যায় যে, এপ্রিল, ২০১৯ পর্যন্ত প্রকল্পের সার্বিক আর্থিক অগ্রগতি ২৮.৯০%; তবে বাস্তব অগ্রগতি প্রায় 
৩২%। ডিপিপি*র লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ১৪.৪২% পিছিয়ে (.885178) আছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় 
বিশেষ উদ্যোগে ২০২০ সালের মধ্যে মেট্রোরেল চালু করতে হবে অর্থাৎ ২০২০ সালের মধ্যে ন্যুনতম ৯০% কাজ 
সম্পন্ন করে মেট্রোরেল চালু করা যেতে পারে; অবশিষ্ট ১০% মেট্রোরেল চালু করার পরেও সম্পন্ন করা যাবে। এ 
থেকে দেখা যায় ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে লক্ষ্যমাত্রার অবশিষ্ট (৯০.০০-৩২.০০)_ ৫৮.০০% অগ্রগতি অর্জন 
করতে পারলে এ সময়ের মধ্যে প্রকল্পের উভয় অংশ চালু করা সম্ভব হবে। সে অনুযায়ী মে, ২০১৯ থেকে প্রতি মাসে 
লক্ষ্যমাত্রা অর্জনের পরিমাণ হতে হবে গড়ে ২.৯০%। কিন্তু দিয়াবাড়ি থেকে আগারগীও অংশ ডিসেম্বর, ২০১৯ এর 
মধ্যে চালু করতে হলে এখন থেকে প্রতি মাসে প্রায় ৩.৫০% অগ্রগতি অন করতে হবে; কিন্তু এপ্রিল, ২০১৯ এ 
অগ্রগতি মাত্র ০.৬৫% (সূত্র: আইএমইডি: ০৫/২০০৩ ফরমেট মাসিক অগ্রগতি প্রতিবেদন: এপ্রিল, ২০১৯)। 


৩.০১.৪ প্রকল্পের প্যাকেজসমূহের চুক্তি সম্পাদনের সময়, প্রধান প্রধান কাজ ও বাস্তব অগ্রগতি: প্রকল্পের উত্তরা থেকে 
মতিঝিল পর্যন্ত চলমান কাজ পরিদর্শন করা হয়। পরিদর্শনে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রকল্পের বাস্তব অগ্রগতি রেকর্ড করা 
হয়। এমআরটি লাইন-৬ এর অবকাঠামো, রোলিং স্টক এবং ইলেক্রো-মেকানিক্যাল ইকুইপমেন্ট ইত্যাদির 
প্যাকেজভিত্তিক তথ্য এবং বাস্তব অগ্রগতি (এপ্রিল, ২০১৯ পর্যন্ত) সারণি ৩.৪-এ দেয়া হলো। 


সারণি-৩.৪: প্রকল্পের প্যাকেজভিত্তিক বাস্তব অগ্রগতি 


চুক্তি | নির্মাণ প্রতিষ্ঠান | চুক্তি মূল্য ভ্যাট- চুক্তির কার্য কাজের প্রধান উপ-অঙ্জ এপ্রিল, ২০১৯ 
প্যাকেজ ট্যাক্সসহ স্বাক্ষরের সম্পাদনের অংশ পর্যন্ত বাস্তব 
নং (লক্ষ টাকা) তারিখ সময় অগ্রগতি 

কাজ (%) 
আরনভ্তের 
তারিখ 
সিপি-০১ 101 ৫৬৭০৬.৭৪৪০৯ | ২৭-০৩-২০১৬ | ৭৬০ দিন ডিপো এলাকায় | 90 এলাকা 
(97907100100 ০৮-০৯-২০১৬ ] (৭-১০-২০১৮ ভূমি উন্নয়ন ৪২ : ৮৬1) এলাকা ১০০ 
নি পর্যন্ত) হেক্টর 70 এলাকা 


চুক্তি  নির্সণ প্রতিষ্ঠান চুক্তি ূলয ভ্যাট- চুক্তির কার্ষ_ | কাজেরপ্রধান |. উপ | এপ্রিল, ২০১৯ 
প্যাকেজ ট্যাক্সসহ স্বাক্ষরের সম্পাদনের অংশ পর্যন্ত বাস্তব 
নং (লক্ষ টাকা) তারিখ সময় অগ্রগতি 
কাজ (%) 
আরম্তের 
তারিখ 
সিপি-০২ | 117- ১৫৯৫৫৬.৯৯২৩০ | ০৩-০৫-২০১৭ ১৪৬৩ দিন ডিপো এলাকায় | ডিএমটিসি অফিস 
31070175010 1৬ ১৪-০৮-২০১৭ | (১৬-০৮-২০২১ | পূর্তকাজ-ভেবন : ভবন, প্রশাসনিক 
পর্যন্ত) নির্মাণ) ভবন, প্রশিক্ষণ ভবন, ৩০.০০ 
ওসিসি ভবন, 
ওয়ার্কশপ, স্ট্যাবলিং 
শেড, টেস্ট ট্র্যাক, 
ইটিপি, এসটিপি, 
ইত্যাদি 
সিপি-০৩ [1191187-]0701 1 ৪২৩০৫৫.১৯৬৫৩ 1 2৩-০৫-২০১৭ | ১১২৭ দিন ভায়াডাক্ট ও ভায়াডাক্ট ১১.২৯ 
ও সিপি- | 1০০19000100. ৩১-০৭-২০১৭ (৩১-০৮-২০২০ | স্টেশন নির্মাণ ; কি.মি ৩৯.৫৩ 
রর চা পর্যন্ত) উত্তরাথেকে  ষ্টেশন- ৯টি 
আগারগাঁও 
অংশ 
সিপি-০৫ 17910০7 /৬], | ১৮৫৪৯৬.৭০৪০৩ ১৫-০৫-২০১৮ [ ১২৭৪ দিন (২১- | ভায়াডাকট ও ভায়াডাক্ট ৩.৬৬ ৭.৫০ 
£50901100 7৬ ২৬-০৬-২০১৮ | ১২-২০২১ স্টেশন নির্মাণ | কি.মি 
পর্যন্ত) আগারগীও স্টেশনল ৩টি 
থেকে হোটেল 
সোনারগীও 
অংশ 
55175557155 ১2558455551 
৬ ৬৪] স্টেশন নির্মাণ : ্টেশন- ৪টি 
পর্যন্ত) সোনারগীও 
থেকে মতিঝিল 
অংশ 
সিপি-০৭ | 191010101- ৪৯৩০১৩.০৬৮০০ | ৩-০৬-২০১৮ [৫০ মাস ইলেককউ্রিক্যাল | সাব-্টেশন গ্রীড লাইন ৮.০০ 
[৫ণা ১৯7873৩৯৮ (১০-৯-২০২২) | এন্ড সংযোগ স্থাপন, 
টা & পর্যন্ত) রান ইকুইপমেন্ট ইত্যাদি 
সিপি-০৮ | 14৬/85410- ৪২৫৭২৪.৫৫৪৫৬ ০৬-০৮-২০১৭ [১৫৬০ দিন রোলিং স্টক ও | ২৪ সেট প্রত্যেক ১৪.০০ 
01191700191 ১৩-০৯-২০১৭ | (২১-১২-২০২১ | ডিপো সেটে ৬টি কোচ) এবং 
(01750101017 পর্যন্ত) ইকুইপমেন্ট, ১ সেট (উদ্ধার ও 
প্রসেস রক্ষণাবেক্ষণের জন্যে) 
ডিজাইনসহ 
মোট চুক্তিমূল্য- | ১৯৭৬৭৫৬.৩৬৯৬৬ 


২১ 


৩.০১.৫ প্রকল্পের প্যাকেজসমূহের চুক্তি অনুযায়ী লক্ষ্যমাত্রা এবং অর্জিত বাস্তব অগ্রগতি (গ্যান্ট চার্টে দেখানো): 
চুক্তি অনুযায়ী প্রকল্পের ৮টি প্যাকেজের লক্ষ্যমাত্রা এবং এপ্রিল, ২০১৯ পর্যন্ত অজিত বাস্তব অগ্রগতি নিম্নের গ্যান্ট 


চার্টে দেখানো হলো। 
(এপ্রিল, ২০১৯ পর্যন্ত) সুচিঃ লক্ষ্যমাত্রা: ভাজ অগ্রগতি: ভর 
প্যাকেজ নং ও চুক্তি অনুযায়ী সময়ভিন্তিক কর্মপরিকল্পনা 
কার্যক্রম ২০১২-১৬ | ২০১৬-১৭ ] ২০১৭-১৮ [ ২০১৮-১৯ [ ২০১৯-২০ 1 ২০২০-২১ | ২০২১-২২ [7 ২০২২-২৩ 1 ২০২৩-২৪ 
সিপি-০১ ডিপো 
১০০% 
25557 স্পা 
এলাকার পূর্তকাজ 
৩০% 
সিপি-০৩ ও সিপি-০৪ 
নির্মাণ ৩৯.৫৩% 
দিনিতিনি 1 াা। 
ও স্টেশন নির্মাণ দুল 
৭.৫% 
ডল ররর 
ভায়াডাক্ট ও স্টেশন দর 
নির্মাণ ৮.২০% 
সিপি-০৭ পাস্তা 
ই এন্ড এম সিস্টেম জজ | ৮% 
(সাব স্টেশনসহ) 
সিপি-০৮ ৯ রস 
8] জজ 
ইকুইপমেন্ট ১৪% 
চিত্র-৩.০২: গ্যান্ট-চার্টে প্যাকেজ-ওয়ারী লক্ষ্যমাত্রা ও অর্জিত বাস্তব অগ্রগতি সেব প্যাকেজের জন্য) 


৩.০১.৬ প্যাকেজভিত্তিক উপ-অ্াওয়ারী বাস্তব অগ্রগতি: প্রকল্পের ৮টি প্যাকেজের উপ-অগ্জওয়ারী এপ্রিল, ২০১৯ 


পর্যন্ত বাস্তব অগ্রগতি নিম্নে দেয়া হলো। 

১. সিপি-০১ (ডিপো এলাকার ভূমি উন্নয়ন-২৪ হেক্টর): 

সারণি-৩.৫ সিপি-০১ এর বাস্তব অগ্রগতি 

উপ-অঙ্জ সমূহ টেন্ডার/ডিজাইন অনুযায়ী বাস্তব অগ্রগতি সার্বিক অগ্রগতি 
পরিমাণ পরিমাণ শতকরা হারে (%) 

মাটি ভরাট 

(ক) 90১ এরিয়া ৯৯,৮৮৯ বমি ৯৯,৮৮৯ বমি ১০০% 

১০০% 
(খ) ৮৬1১+17)0 এরিয়া ১০,৭১৮০ বমি ১০,৭১৮০ বমি ১০০% 
(গ) 190 এরিয়া ৩১৯৮৫ বমি ৩১,৯৮৫ বমি ১০০% 


২২ 


২. সিপি-০২ (ডিপো এলাকার পূর্তকাজ-২২২০০০ বর্গমিটার): 


সারণি-৩.৬: এপ্রিল, ২০১৯ পর্যন্ত সিপি-০২ এর বাস্তব অগ্রগতি 


ক্রমিক ৷ উপ-অঙ্জা সমুহ টেন্ডার/ডিজাইন বাস্তব অগ্রগতি সার্বিক বাস্তব 
নং অনুযায়ী পরিমাণ পরিমাণ শতকরা হারে । অগ্রগতি (%) 
১ ইঞ্জিনিয়ার্স সাইট অফিস দোতলা সমাপ্ত ১০০% 
২ | কনস্ট্রাকশন ইয়া (ফেন্সিংসহ) ১০ হেক্টর সমান্ত ১০০% 
৩ | বিল্ডিং নং-৩৪এ (ডিএমটিসি ৯৯০ বমি 1100) ৭০% 
অফিস) /519% (৯ তলা) ডি 
৪ | বিল্ডিং নং-৩২ (প্রশাসনিক ২৬৪৬ বমি 7, কাঠামো দোতলা ৩০% 
ভবন ও ওসিসি) (8+৮) সমাপ্ত 
৫ বিল্ডিং নং-৩৩ (প্রশিক্ষণ কেন্দ্র) | ১৯৯৮ বমি 2/, কাঠামো দোতলা ৩৫% 
(8+৭) সমাপ্ত 
৬ বিল্ডিং নং: ১৬-৪৪ (সেন্ট্রাল পাইলিং- ফাউন্ডেশন 8০% 
স্টোরস ও ডিপো দোতলা সমাপ্ত; নিচতলা 
মেইনটে ইনেন্স) চলমান 
৭ ওয়ার্কশপ (স্টীল স্ট্রাকচার) ৩০,০০০ বমি পাইলিং ফাউন্ডেশন, | ৭০% স্টীল ট্রাস এবং 
মেশিন ফাউন্ডেশন | রুফিং সাইটে এসেছে 
সমাপ্ত 
৮  স্ট্যাবলিং শেড (স্টীল স্ট্রাকচার) | ৩১,৩৩০ বমি পাইলিং ফাউন্ডেশন, | ৫০% স্টীল ট্রাস এবং 
মেশিন ফাউন্ডেশন | রুফিং সাইটে এসেছে 57 
সমাপ্ত 
৯ | রিটেইনিং ওয়াল ও বাউন্ডারী ৮০% 
ওয়াল 
১০ | ড্রেন নির্মাণ (॥ & 111০) 5 রর ৫০% 
১১ টেস্ট ট্র্যাক বেড (বেইস কোর্স) | ১,০৫০ মিটার ১,০৫০ মিটার ১০০% 
১২ | বিল্ডিং নং ১৩ (রোলিং স্টক ১২১৮ ৮ তিন 
মেইনটেইন্যান্স বিল্ডিং) তলা 
১৩  ইটিপি-২৪ (ডিপো এরিয়ার পাইলিং সমাপ্ত ১৫% 
জন্য) 
১৪ 1 এসটিপি-২৪ পাইলিং চলমান ৫% 
৩. সিপি-০৩ ও ০৪ (পূর্ত কাজ: উত্তরা থেকে আগারগীও পর্যন্ত ভায়াডাক্ট নির্মাণ): 
সারণি-৩.৭: এপ্রিল, ২০১৯ পর্যন্ত সিপি-০৩ ও সিপি-০৪ এর বাস্তব অগ্রগতি 
ক্রমিক উপ-অঙ্জা সমূহ টেন্ডার/ডিজাইন বাস্তব অগ্রগতি সার্বিক বাস্তব 
নং অনুযায়ী পরিমাণ পরিমাণ শতকরা হারে | অগ্রগতি (%) 
১ ষ্টেশন ও ভায়াডাক্টের পাইল নির্মাণ ২৩২৭টি ২৩২৭টি ১০০% 
২ স্টেশন ও ভায়াডাক্টের পাইল ক্যাপ ৭৬৬টি ৬০০টি ৭৮.৩২% 
নির্মাণ 
৩ স্টেশন ও ভায়াডাক্ট কলাম নির্মাণ ৮২০টি ৪১১টি ৫০.১২% 
৪ ষ্টেশন ও ভায়াডাক্ট পিয়ার হেড নির্মাণ ৩৯৩টি ৩০৩টি ৭৭.০৯% রিনি 
৫ প্রিকাস্ট সেগমেন্ট ঢালাই ৫১৪৯টি ২৫৩৮টি ৪৯.২৯% 
৬  প্রিকাস্ট সেগমেন্ট 917901101) ৪৪২টি ১৩১টি ২৯.৬৩% 
৭ প্রিকাস্ট আই গার্ডার ঢালাই ১০৮টি ৯৬টি ৮৮.৮৮% 


২৩ 


৪. সিপি-০৫ (আগারগীও থেকে কারওয়ান বাজার পর্যন্ত ৩.২০ কিমি ভায়াডাক্ট ও ৩টি স্টেশন নির্মাণ): 


সারণি-৩.৮: এপ্রিল, ২০১৯ পর্যন্ত সিপি-০৫ এর বাস্তব অগ্রগতি 


ক্রমিক অঙ্জ সমূহ টেন্ডার/ডিজাইন বাস্তব অগ্রগতি সার্বিক বাস্তব 
নং অনুযায়ী পরিমাণ পরিমাণ শতকরা হারে অগ্রগতি (%) 
১ ইউটিলিটি স্থানান্তর:- বিদ্যুৎ, | ৩.৯২ কিমি; 07819 ইউটিলিটিজ 
টেলিফোন হয়েছে 0100118116 বিদ্যমান 
আছে 
২ মৃত্তিকা পরীক্ষা/লোড টেস্ট চলমান আছে 
৩ স্টেশন ও ভায়াডাক্টের পাইল | ট্রায়াল পিটস-২১০টি ] ট্রায়াল পিটস-১০৮টি ট্রায়াল পিটস- ৫১.৪২% 
নির্মাণ স্কু পাইল- ১০৪টি | স্ক্রু পাইল- ১২টি স্কু পাইল-১১.৫৩% ৭.৫০% 
বোরড পাইল-৪৫২টি  বোরড পাইল-৬৭টি বোরড পাইল-১৪.৮২% 
৪ স্টেশন ও ভায়াডাক্টের পাইল ৫৫৬টি শুরু হয়নি 
ক্যাপ নির্মাণ 
৫ ষ্টেশন ও ভায়াডাক্টের কলাম ৫৫৬টি শুরু হয়নি 
নির্মাণ 
৬ ষ্টেশন ও ভায়াডাক্টের পিয়ার ৫৫৬টি শুরু হয়নি 
হেড নির্মাণ 
৭  প্রিকাস্ট সেগমেন্ট ঢালাই কনস্ট্রাকশন ইয়াডে-এ 
কাজ চলছে 
৮ প্রিকাস্ট সেগমেন্ট 01০০011017 শুরু হয়নি 
৯ প্রিকান্ট আই গাার ঢালাই কাজ চলমান 
৫. সিপি-০৬ (কারওয়ান থেকে মতিবিল পর্যন্ত ৪.৯২ কিমি ভায়ডাক্ট ও ৪টি স্টেশন নির্মাণ): 
সারণি-৩.৯: এপ্রিল, ২০১৯ পর্যন্ত সিপি-০৬ এর বাস্তব অগ্রগতি 
ক্রমিক অঙ্জ সমূহ টেন্ডার/ডিজাইন বাস্তব অগ্রগতি সার্বিক বাস্তব 
নং অনুযায়ী পরিমাণ পরিমাণ শতকরা হারে অগ্রগতি (%) 
ষ্ঠ ইউটিলিটি স্থানান্তর: বিদ্যুৎ, ৪.৯২ কিমি 0781690 ১০০% 
টেলিফোন হয়েছে; আ001781660 
বিদ্যমান আছে 
২ মৃত্তিকা পরীক্ষা/লোড টেস্ট সম্পন্ন হয়েছে ১০০% 
৩ স্টেশন ও ভায়াডাক্টের পাইল । ট্রায়াল পিটস- ১৬০টি ] ট্রায়াল পিটস-৭৯টি ] ট্রায়াল পিট স-৪৯.৩৭% 
নির্মাণ স্কু পাইল- ১৩৮টি স্কু পাইল- ৩৬টি স্কু পাইল-২৬.০৮% ৮.২০% 
বোরড পাইল-৬৫২টি | বোরড পাইল-১৪৪টি | বোরড পাইল-২২.০৮% 
৪ স্টেশন, ভায়াডাক্ট ও র্যাম্পের ৭৯০টি শুরু হয়নি 
পাইল ক্যাপ নির্মাণ 
৫ স্টেশন,ভায়াডাক্ট ও র্যাম্পের ৭৯০টি শুরু হয়নি 
কলাম নির্মাণ 
৬ স্টেশন,ভায়াডাক্ট ও র্যাম্পের ৭৯০টি শুরু হয়নি 
পিয়ার হেড নির্মাণ 
৭ প্রিকাস্ট সেগমেন্ট ঢালাই কনস্ট্রাকশন ইয়ার্ডে 
কাজ চলমান 
৮ প্রিকাস্ট সেগমেন্ট এ শুরু হয়নি 
91790101017 
৯ প্রিকান্ট আই গার্ডার ঢালাই এ কাজ চলমান 


২৪ 


৬. সিপি-০৭ (ইলেক্ত্রৌ-মেকানিক্যাল সিস্টেম, সাব-স্টেশন নির্মাণ ও রেল-্্রযাক স্থাপন): 
সারণি-৩.১০: এপ্রিল, ২০১৯ পর্যন্ত সিপি-০৭ এর বাস্তব অগ্রগতি 


ক্রমিক অঙ্জা সমুহ টেন্ডার/ডিজাইন বাস্তব অগ্রগতি সার্বিক বাস্তব 
নং অনুযায়ী পরিমাণ পরিমাণ শতকরা | অগ্রগতি (%) 
হারে 
১ | ইলেক্রৌ-মেকানিক্যাল সিস্টেমের 1 1)69011০9 সম্পন্ন হয়েছে ১০০% 
1)95151) 
২ 1 হাই-ভোল্টেজ ফিডার ক্যাবল ১৬ কিমি ভাটাত 
(00০) স্থাপনের জন্যে টেস্ট পিট 
৩ টজী ও মানিকনগর গ্রাড সাব- ২টি ২টি ৮০% 
স্টেশন 73৪8 নির্মাণ 
৪ 1১৩২ [৫৬ ক্যাবলের শিপমেন্ট ১ ইউনিট শিপমেন্ট সম্পন্ন হয়েছে ১০০% 
৫ [৩৩ [৬ ক্যাবলের শিপমেন্ট ১ ইউনিট শিপমেন্ট সম্পন্ন হয়েছে চলমান রা 
৬ | উত্তরা আরএসএস (২53); বিল্ডিং ; ১২০০ বমি পাইল (১৫০টি) সম্পন্ন ১৫% 
নং-২৮ হয়েছে 
৭ [মতিঝিল আরএসএস (২95) ১২০০ বমি ভূমি উন্নয়ন সম্পন্ন হয়েছে ৫% 
৮ ট্র্যাক ফ্যান্টেনিং সিস্টেম, ব্যালাস্ট, ব্যালান্টের প্রি-শিপমেন্ট ১০% 
সিসর ক্রস ওভার, টার্ন-আউট ও থোক সম্পন্ন হয়েছে; অন্যান্য 
প্লিপারস কম্পোনেন্টসমূহ যুক্তরাজ্য 
ও ভারতে পিএসআই এর 
অপেক্ষায় আছে 
৯ | রেল সংগ্রহ চট্রগ্রাম বন্দরে ৮০ কিমিরও ৮০ কিমিরও বেশি ৯০% 
পৌছেছে) বেশি 
১০ | রেল ্র্যাক বসানো ৮০ কিমিরও এখনো শুরু হয়নি ০% 
বেশি 
৭. সিপি-০৮ (রোলিং স্টক ও ডিপো ইকুইপমেন্ট): 
সারণি-৩.১১: এপ্রিল, ২০১৯ পর্যন্ত সিপি-০৮ এর বাস্তব অগ্রগতি 
ক্রমিক অঙ্জ সমুহ টেন্ডার/ডিজাইন বাস্তব অগ্রগতি সার্বিক বাস্তব 
নং অনুযায়ী পরিমাণ পরিমাণ শতকরা হারে | অগ্রগতি (%) 
১ | রোলিং স্টক ও ডিপো 16910101৬5 সম্পন্ন হয়েছে ১০০% 
ইকুইপমেন্টের 19510) 
২ 1 ১ম মেট্রোরেল ডিজাইন, এয়ার | ২৪ সেট (প্রত্যেক ১৪% 
কন্ডিশনিং সিস্টেম, ব্রেক সেটে ৬টি কোচ) ১০০% 
সিস্টেম, ট্রেন ইনফরমেশন এবং ১ সেট- উদ্ধার ইডি হতে 
সিস্টেম ও রক্ষণাবেক্ষণের 
৩ জাপানে দ্বিতীয় 19০-এ]) জন্যে সম্পন্ন হয়েছে ১০০% 
[২91] নির্মাণ 
৪ 1 জাপানে রেলের বগি নির্মাণ ১৬ ফেব্রুয়ারী, ২০১৯ 
কাজ এ শুরু হয়েছে 


৫ 


সিপি-০৩ ও সিপি ০৪ এর কর্মপরিকল্পনা অনুযায়ী লক্ষ্যমাত্রা ও অগ্রগতি: এ ইত 
্ র ৃ 
রমার এবং এপ্রিল, ২ অজিত 
অগ্রগতি নিম্নের গ্যান্ট চার্টে দেখানো হলো 


সুচিঃ লক্ষ্যমাত্রা: জজ অগ্রগতি: জজ শুরু হয়নি: ___ 


ক্রমিক 
নং 


কাজের বর্ণনা 


অর্থ বছর 


২০১৭-১৮ ২০১৮-২০১৯ ২০১৯-২০ ২০২০-২১ 


০১ 


০২ 


০৩ 


০98 


০৫ 


০৬ 


০৭ 


০৮ 


০৯ 


১০ 


১১ 


১২ 


১৩ 


১৪ 


এ] 
চি] 


চিত্র-৩.০৩: গ্যান্ট-চার্টে সিপি-০৩ ও সিপি-০৪ লক্ষ্যমাত্রা ও অর্জিত বাস্তব অগ্রগতি 


৩.০২ প্রকল্প এলাকার সুবিধাভোগীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ: কর্মপদ্ধতির অনুচ্ছেদ নং ২.০২.২ 
অনুযায়ী ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট প্রকল্প এমআরটি লাইন-৬) এর প্রভাবঝ/সুফল, বাস্তবায়নকালীন সমস্যা কিংবা বিরুপ 
প্রভাব ইত্যাদি সম্পর্কে উপকারভোগী টার্গেট গ্রুপ এর সরাসরি সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। কর্ম-পদ্ধতিতে 
বর্ণিত বিন্যাস অনুসরণ করে উত্তরা ডিপো এলাকা হতে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনে মোট ২৬০ জন সুবিধাভোগীর সাক্ষাৎকার 
গ্রহণ করা হয় (সংযুক্তি-৪ এর প্রশ্নমালা অনুযায়ী)। নিম্নের অনুচ্ছেদসমূহে সুবিধাভোগী জরিপে (89176901915 901০9) প্রাপ্ত 
তথ্যের বিশ্লেষণ করা হলো। 


উত্তরদাতাগণের বয়স: উত্তরদাতাগণকে দুই ভাগে বিভক্ত করা হয়। যথা:- চাকুরিজীবী ও অন্যান্য পেশা। চাকুরিজীবী 
উত্তরদাতাগণের গড় বয়স ৩৪.৪৭ (97)১-৯.৮৪); অন্যান্য পেশার উত্তরদাতাগণের গড় বয়স ৩১.৭৯ (97)-১১.৮০) এবং বয়স 
৩২.৯০ (97)-১১.০৮) বছর। সারণি ৩.১২ এ চাকুরিজীবী ও অন্যান্য পেশার উত্তরদাতাগণের বয়স-ভিত্তিক বিভাজন দেখানো 
হলো। 


সারণি-৩.১২: বয়সের শ্রেণিভেদে উত্তরদাতার বিভাজন (শতকরা হারে) 


বছর 1২ শতকরা হার সি শতকরা হার চি শতকরা হার 

২৫ বছরের নিম্নে ২৬ ২১.৭০ ৫৩ ৩৭.৯০ ৭৯ ৩০.০৪ 

২৬-৩০ ২৪ ২০.০ ২৭ ১৯.৩০ ৫১ ১৯.৬০ 

৩১-২৫ ৩১ ২৫.৮০ ১১ ৭.৯০ ৪২ ১৬.২০ 

৩৬ বছরের উষ্ধে ৩৯ ৩২.৫০ ৪৯ ৩৫.০০ ৮৮ ৩৬.১ 
মোট ১২০ ১০০.০০ ১৪০ ১০০.০০ ২৬০ ১০০.০০ 

গড় (০৪17) বয়স ৩৪.৪৭ বছর (৯.৮৪) ৩১.৭৯ বছর (১১.৮০) ৩২.৯০ বছর (১১.০৮) 

[0৩-.০০০ 


কয়েকটি পারিবারিক সূচকের অবস্থা সম্পর্কিত মতামত: শিক্ষাগত যোগ্যতা, পরিবারের আকার, উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা, ছাত্র- 
ছাত্রী সংখ্যা, উত্তরদাতাগণের ব্যক্তিগত যানবাহনের সংখ্যা ইত্যাদি সম্পর্কে উত্তরদাতাগণের মতামত সারণি ৩.১৩ এ দেয়া হলো। 


সারণি-৩.১৩: কয়েকটি পারিবারিক সূচকের অবস্থা 


সূচক বিভিন্ন স্তর অনুযায়ী বিভাজন 
স্তর উত্তরদাতার সংখ্যা শতকরা হার (%) 

৯ম শ্রেণি বা এর নিয়ে ৪৯ ১৮.৮০ 

শিক্ষাগত যোগ্যতা উচ্চ-মাধ্যমিক ১০২ ৩৯.২০ 
স্বাতক এবং তুর্ধ্ব ১০৯ ৪১.৯০ 

মোট- ২৬০ ১০০.০০ 

৫ জন বা এর নিয়ে ১৯৫ ৭৫.০০ 

পরিবারের আকার ৬-৭ জন ৪৮ ১৮.৪৬ 
৮ জন এবং তদুর্ধব ১৪ ৬.৫৩ 

মোট- ২৬০ ১০০.০০ 

পরিবারে উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা ১২ জন ২৩০ ৮৮.৫০ 
২ জন এবং তদুর্ধ্ব ৩০ ১১.৫০ 

মোট- ২৬০ ১০০.০০ 

পরিবারে ছাত্র-ছাত্রীর সংখ্যা ১-২ জন ২২৪ ৮৬.২০ 
২ জন এবং তওুর্ধব ৩৬ ১৩.৮০ 

মোট- ২৬০ ১০০.০০ 

উত্তরদাতাগণের ব্যক্তিগত যানবাহন সংখ্যা | হ্যাঁ ৩৭ ১৪.২০ 
না ২২৩ ৮৫.৮০ 

মোট- ২৬০ ১০০.০০ 


১ 
১1) _ 919170910 19৬191101) 
রা উত্তরদাতার (7২990005101) সংখ্যা 


৫, [10081011115 01776015101 1,9৮০] 


২৭ 


সারণি হতে দেখা যায়, উত্তরদাতাগণের মধ্যে প্রায় ৪২% ম্বাতক ও তদুর্ধধ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন উত্তরদাতাগণের 
৭৫% পরিবারের সদস্য সংখ্যা ৫ জন বা এর নিম্নে; পরিবারের প্রায় ৮৯% উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা ১-২ জন, 
পরিবারে প্রায় ৮৬ শতাংশের ছাত্র-ছাত্রীর সংখ্যা ১-২ জন এবং উত্তরদাতাদের মধ্যে মাত্র ১৪ শতাংশের নিজস্ব 
যানবাহন আছে! 


বাসস্থান হতে কর্মস্থলে যেতে ব্যয়িত সময়: সারণি ৩.১৪ হতে দেখা যায় যে, বর্তমানে মেট্রোরেলের এলাইনমেন্ট 


সড়কে যাতায়াতে গড়ে প্রতি কিলোমিটারে ১৫ মিনিট সময় ব্যয় হয়। 


সারণি-৩.১৪: বাসস্থান হতে কর্মস্থলে যেতে ব্যয়িত সময় (প্রতি কিমি) (শতকরা হারে) 


প্রতি কিমিতে ব্যয়িত সময় চাকুরিজীবী অন্যান্য পেশা মোট 
টি শতকরা হার টি শতকরা হার টি শতকরা হার 
৫-১০ মিনিট ২৬ ২১.৭০ ৪৮ ৩৪.৩০ ৭৪ ২৮.৫০ 
১০-১৫ মিনিট ৫৫ ৪৫.৮০ ৬৪ ৪8৫.৭০ ১১৯ ৪৫.৮০ 
১৫ মিনিট এবং তদুরধধ ৩৯ ৩২.৫০ ২৮ ২০.০০ ৬৭ ২৫.৮০ 
মোট ১২০ ১০০.০০ ১৪০ ১০০.০০ ২৬০ ১০০.০০ 
গড় (৬1০৪7) মিনিট ১৫.৬৯ (৭.৬৭৪) ১৩.৭৯ (৬.২৫৮) ১৪.৫৯ (৬.৯৪১) 
1-.০২৩ 
বাসস্থান হতে কর্মস্থলে যেতে ভ্রমণ ব্যয়: সারণি ৩.১৫ হতে দেখা যায় যে, বর্তমানে যাতায়াতে গড়ে প্রতি 
কিলোমিটারে ৮.২৭ টাকা ব্যয় হয়। 
সারণি-৩.১৫: বাসস্থান হতে কর্মস্থলে যেতে ভ্রমণ ব্যয় (প্রতি কিমি) (শতকরা হারে) 
প্রতি কিমিতে ভ্রমণ ব্যয় চাকুরিজীবী অন্যান্য পেশী মোট 
টি শতকরা হার টি শতকরা হার টি শতকরা হার 
৫ টাকার নিষ্কে ০ ০.০০ ০ ০.০০ ০ ০.০০ 
৫-৭ টাকা ৩২ ৫৪.২০ ৩২ ৬০.৪০ ৬৪ ৫৭.১০ 
৮ টাকা এবং তদুর্ধধ ২৭ ৪৫.৮০ ২১ ৩৯.৬০ ৪৮ ৪২.৯০ 
মোট ৫৯ ১০০.০০ ৫৩ ১০০.০০ ১১২ ১০০.০০ 
গড় (16৪1) টাকা ৬.৯৭ (২.১৪) ৯.১৬ (১১.৪৮) ৮.২৭ (৯.০২) 
[0-.১৫৫ 
মেট্রোরেল হতে কর্মস্থলের দূরত্ব সম্পর্কিত মতামত: সারণি ৩.১৬ হতে দেখা যায়, মোট উত্তরদাতাগণের ৮১% এর 
কর্মস্থল মেট্রোরেল এলাকার কাছাকাছি। 
সারণি-৩.১৬: মেট্রোরেল হতে কর্মস্থলের দূরত্ব সম্পর্কিত মতামত (শতকরা হারে) 
কর্ন চাকুরিজীবী অন্যান্য পেশা মোট 
চি শতকরা হার চি শতকরা হার চি শতকরা হার 
মেট্রোরেলের কাছাকাছি ৮৭ ৭২.৫০ ১২৫ ৮৯.৩০ ২১২ ৮১.৫০ 
মেট্রোরেল হতে দূরবর্তী ৩৩ ২৭.৫০ ১৫ ১০.৭০ ৪৮ ১৮.৫০ 
মোট ১২০ ১০০.০০ ১৪০ ১০০.০০ ২৬০ ১০০.০০ 
[0-.৮৭৪ 


২৮ 


স্থায়ী নিবাস: সারণি ৩.১৭ হতে দেখা যায়, মোট উত্তরদাতাগণের প্রায় ৮১% এর মতে এখানে তারা স্থায়ীভাবে বসবাস 
করছেন না। 


সারণি-৩.১৭: উত্তর দাতাগণের স্থায়ী নিবাস সম্পর্কিত মতামত (শতকরা হারে) 


স্থায়ী নিবাস চাকুরিজীবী অন্যান্য পেশা মোট 
া) শতকরা হার ] শতকরা হার ] শতকরা হার 
হ্যাঁ ২৩ ১৯.২০ ২৭ ১৯.৩০ ৫০ ১৯.২০ 
না ৯৭ ৮০.৮০ ১১৩ ৮০.৭০ ২১০ ৮০.৮০ 
মোট- ১২০ ১০০.০০ ১৪০ ১০০.০০ ২৬০ ১০০.০০ 
[0-.৬৭২ 


বর্তমান এলাকায় বসবাসের কারণ: সারণি ৩.১৮ হতে দেখা যায়, মোট উত্তরদাতাগণের (২১০ জন) প্রায় ৫৯% 
বলেছেন, ভবিষ্যতে যোগাযোগ ব্যবস্থা ভাল হবে এ আশায় তারা বর্তমান এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। 


সারণি-৩.১৮: বর্তমান এলাকায় আবাসের কারণ (শতকরা হারে) 


চাকুরিজীবী অন্যান্য পেশা মোট 
বসবাসের কারণসমূহ ] শতকরা হার নি শতকরা হার ] শতকরা হার 

বর্তমানে যোগাযোগ সুবিধা ভাল | ৩১ ৩২.০০ ৪৯ ৪৩.৪০ ৮০ ৩৮.১০ 
ভবিষ্যতে যোগাযোগ 
ভিলিহরেরাতাদীয মি ৫৯ ৬০.৮০ ৬৪ ৫৬.৬০ ১২৩ ৫৮.৬০ 
অন্যান্য রা ৭.২০ ০ ০.০০ ৭ ৩.৩০ 

মোট | ৯৭ ১০০.০০ ১১৩ ১০০.০০ ২১০ ১০০.০০ 

[0-.০২৯ 


মেট্রোরেল সম্পর্কিত ধারণা: সারণি ৩.১৯ হতে দেখা যায়, মোট উত্তরদাতাগণের ৯৪% এর মেট্রোরেল (এমআরটি 
লাইন-৬) সম্পর্কে ধারণা নেই] 


সারণি-৩.১৯: মেট্রোরেল সম্পর্কিত ধারণা (শতকরা হারে) 


মেট্রোরেল চাকুরিজীবী অন্যান্য পেশা মোট 
সম্পর্কিত ধারণা 
টি শতকরা হার টি শতকরা হার টি শতকরা হার 
না ১০৯ ৯০.৮০ ১৩৬ ৯৭.১০ ২৪৫ ৯৪.২০ 
হ্যাঁ ১১ ৯.২০ ৪ ২.৯০ ১৫ ৫.৮০ 
মোট ১২০ ১০০.০০ ১৪০ ১০০.০০ ২৬০ ১০০.০০ 
[0-.৬৮২ 


প্রকল্প বুট সম্পর্কে ধারণা: সারণি ৩.২০ হতে দেখা যায়, মোট উত্তরদাতাগণের মধ্যে প্রায় ৪৩% প্রকল্প রুট সম্পর্কে 
সঠিক উত্তর দিয়েছে এবং প্রায় ৫৭% আংশিক সঠিক উত্তর দিয়েছে। 


সারণি-৩.২০ প্রকল্প রুট সম্পর্কে ধারণা (শতকরা হারে) 


প্রকল্প রুট চাকুরিজীবী অন্যান্য পেশা মোট 
টি শতকরা হার টি শতকরা হার টি শতকরা হার 
সঠিক উত্তর ৪৯ ৪৫.০০ ৫৫ ৪০.৪০ ১০৪ ৪২.৪০ 
আংশিক সঠিক ৬০ ৫৫.০০ ৭৮ ৫৭.৪০ ১৩৮ ৫৬.৩০ 
ভুল উত্তর ০ ০.০০ ৩ ২.২০ ৩ ১.২০ 
মোট ১২০ ১০০.০০ ১৪০ ১০০.০০ ২৬০ ১০০.০০ 
[0-.২৯৪ 


২৯ 


মেট্রোরেল ভ্রমণের সময় হ্রাস: সারণি ৩.২১ হতে দেখা যায়, মোট উত্তরদাতাগণের সকলেই ১০০% মনে করেন, 


মেট্রোরেল ভ্রমনের সময় হ্রাস করবে। 


সারণি-৩.২১: মেট্রোরেল ভ্রমণের সময় হ্রাস (শতকরা হারে) 


ভ্রমণের সময় হ্রাস চাকুরিজীবী অন্যান্য পেশী মোট 
1 শতকরা হার 1 শতকরা হার 1 শতকরা হার 
হ্যাঁ ১২০ ১০০.০০ ১৪০ ১০০.০০ ২৬০ ১০০.০০ 
না ০ ০.০০ ০ ০.০০ ০ ০.০০ 
মোট- ১২০ ১০০.০০ ১৪০ ১০০.০০ ২৬০ ১০০.০০ 


ভ্রমণের সময় হ্রাসের পরিমাণ: সারণি ৩.২২ হতে দেখা যায়, মোট উত্তদাতাগণের প্রায় ৫০% বলেছেন ৩০ মিনিট বা 
এর কম সময় হ্রাস করবে, প্রায় ২৬% উত্তরদাতার মতে ৪৫ মিনিট এবং ২৮% উত্তরদাতার মতে ৪৫ মিনিটের উর্ধ্বে 


সময় হাস হবে। 
সারণি-৩.২২: ভ্রমণের সময় হাসের পরিমাণ (শতকরা হারে) 
সময় হাসের পরিমাণ চাকুরিজীবী অন্যান্য পেশা মোট 
দি শতকরা হার দি শতকরা হার দি শতকরা হার 
৩০ মিনিট বা এর নিয়ে ৪৭ ৩৯.২০ ৮৪ ৬০.০০ ১৩১ ৫০.৪০ 
৩০-৪৫ মিনিট ৩৮ ৩১.৭০ ক্ষ ২০.৭০ ৬৭ ২৫.৮০ 
৪৫ মিনিট এবং তদুর্ধধ ৩৫ ২৯.২০ ২৭ ১৯.৩০ ৬২ ২৩.৮০ 
মোট ১২০ ১০০.০০ ১৪০ ১০০.০০ ২৬০ ১০০.০০ 
[0-.১৫৩ 
গড় (৬1০৪7) মিনিট ৪০.৯৯ (১৯.৯০) ৩৩.৫৮ (২৩.৮৪) ৩৬.৬৫ (২২.৫৪) 
ভ্রমণের ব্যয় হাস: সারণি ৩.২৩ হতে দেখা যায়, মোট উত্তরদাতাগণের ৯৬% বলেছেন মেট্রোরেল নির্মাণের ফলে 
ভ্রমণ ব্যয় হ্রাস হবে। 
সারণি-৩.২৩: ভ্রমণের ব্যয় হাস (শতকরা হারে) 
হুমণের বায় হ্রাস চাকুরিজীবী অন্যান্য পেশা মোট 
নি শতকরা হার নি শতকরা হার নি শতকরা হার 
হ্যা ১১৫ ৯৫.৮০ ১৩৫ ৯৬.৪০ ২৫০ ৯৬.২০ 
না ৫ ৪.২০ ৫ ৩.৬০ ১০ ৩.৮০ 
মোট ১২০ ১০০,.০০ ১৪০ ১০০.০০ ২৬০ ১০০.০০ 
[0-.৫৭৪ 


পরিবেশ বান্ধব ব্যবস্থা: সারণি ৩.২৪ হতে দেখা যায়, প্রায় ৮৯% উত্তরদাতা মেট্রোরেল পরিবেশ বান্ধব পরিবহন 
ব্যবস্থা হবে বলে জানিয়েছেন। 


সারণি-৩.২৪: পরিবেশ বান্ধব ব্যবস্থা (শতকরা হারে) 


পরিবেশ বান্ধব ব্যবস্থা চাকুরিজীবী অন্যান্য পেশা মোট 
া শতকরা হার 7 শতকরা হার 7 শতকরা হার 
হ্যাঁ ১০৫ ৮৭.৫০ ১২৪ ৮৮.৬০ ২২৯ ৮৮.১০ 
না ৪ ৩.৩০ ২ ১.৪০ ৬ ২.৩০ 
জানি না ১১ ৯.২০ ১৪ ১০.০০ ২৫ ৯.৬০ 
মোট ১২০ ১০০.০০ ১৪০ ১০০.০০ ২৬০ ১০০.০০ 
[0-.৯৩৩ 


সকল কাজে গতিশীলতা (101)11169) বৃদ্ধি: সারণি ৩.২৫ হতে দেখা যায়, প্রায় ৯৬% উত্তরদাতা বলেছেন, মেট্রোরেল 


সকল কাজে গতিশীলতা বৃদ্ধি করবে। 
সারণি-৩.২৫: মেট্রোরেল কর্তৃক সকল কাজে গতিশীলতা (00111) বৃদ্ধি শতকরা হারে) 
গতিশীলতা বৃদ্ধি চাকুরিজীবী অন্যান্য পেশী মোট 
সম্পর্কিত 1 শতকরা হার 1 শতকরা হার 1 শতকরা হার 
হ্যাঁ ১১৫ ৯৫.৮০ ১৩৪ ৯৫.৭০ ২৪৯ ৯৫.৮০ 
না ৫ ৪.২০ ৬ ৪.৩০ ১১ ৪.২০ 
জানি না ০ ০.০০ ০ ০.০০ ০ ০.০০ 
মোট ১২০ ১০০.০০ ১৪০ ১০০.০০ ২৬০ ১০০.০০ 
[0-.৩৮০ 
মেট্রোরেল নির্মাণের ফলে আয় বৃদ্ধি: সারণি ৩.২৬ হতে দেখা যায়, ৭৬% উত্তরদাতা বলেছেন মেট্রোরেল নির্মাণের 
ফলে জনসাধারণের আয় বৃদ্ধি পাবে। 
সারণি-৩.২৬: মেট্রোরেল নির্মাণের ফলে আয় বৃদ্ধি (শতকরা হারে) 
আয় বৃদ্ধি চাকুরিজীবী অন্যান্য পেশা মোট 
সম্পর্কিত 0 শতকরা হার 0 শতকরা হার 0 শতকরা হার 
হ্যাঁ ৯২ ৭৬.৭০ ১০৬ ৭৫.৭০ ১৯৮ ৭৬.২০ 
না ২৮ ২৩.৩০ ৩৪ ২৪.৩০ ৬২ ২৩.৮০ 
মোট ১২০ ১০০.০০ ১৪০ ১০০.০০ ২৬০ ১০০.০০ 
[0-.০৮১ 


মেট্রোরেলের চলমান কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্টি: সারণি ৩.২৭ হতে দেখা যায়, প্রায় ৭৪% উত্তরদাতাগণ বলেছেন 


তারা মেট্রোরেলের চলমান কাজের অগ্রগতি নিয়ে সনম্তুষ্ট। 
সারণি-৩.২৭: মেট্রোরেল কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্টি (শতকরা হারে) 


সন্তুষ্টি শতকরা হার ্ শতকরা হার রি শতকরা হার 
হ্যা ৮৭ ৭২.৫০ ১০৪ ৭8.৩০ ১৯১ ৭৩.৫০ 
না ৩৩ ২৭.৫০ ৩৬ ২৫.৭০ ৬৯ ২৬.৫০ 
মোট ১২০ ১০০.০০ ১৪০ ১০০.০০ ২৬০ ১০০.০০ 
[0-.২৭৫ 


নির্মাণকালীন সময়ে মানুষের নির্বিয্ চলাচলের ব্যবস্থা: সারণি ৩.২৮ ও চিত্র ৩.০৪ হতে দেখা যায়, প্রায় ৬৭% 
উত্তরদাতা বলেছেন, মেট্রোরেলের নির্মাণকালীন সময়ে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্যে সন্তোষজনক ব্যবস্থা 


নেয়া হয়েছে। 


সারণি-৩.২৮: নির্মাণকালীন সময়ে মানুষের নির্বিঘ্ন চলাচলের ব্যবস্থা শৈতকরা হারে) 


নির্বিঘ্ চলাচলের ব্যবস্থা চাকুরিজীবী অন্যান্য পেশী মোট 
টি শতকরা হার টি শতকরা হার টি শতকরা হার 
হ্যাঁ ৭০ ৫৮.৩০ ১০৪ ৭8.৩০ ১৭৪ ৬৬.৯০ 
না ৫০ ৪১.৭০ ৩৬ ২৫.৭০ ৮৬ ৩৩.১০ 
মোট ১২০ ১০০.০০ ১৪০ ১০০.০০ ২৬০ ১০০.০০ 
[0-.৩৯৬ 


৩১ 


চিত্র-৩.০৪: নির্মাণকালীন সময়ে নির্বিঘ্ন চলাচলের ব্যবস্থা 


নির্মাণকালীন সময়ে পরিবেশ দুষণ (বায়ু দূষণ) রোধে যথাযথ ব্যবস্থা নেয়া প্রসঙ্গে: সারণি ৩.২৯ হতে দেখা যায়, 
প্রায় ৭০% উত্তরদাতা বলেছেন মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজের সময় কর্তৃপক্ষ পরিবেশ রক্ষার জন্য যথাযথ ব্যবস্থা 


নিয়েছেন। 


সারণি-৩.২৯: পরিবেশ রক্ষার জন্যে গৃহীত ব্যবস্থা (শতকরা হারে) 


পরিবেশ রক্ষার জন্যে চাকুরিজীবী অন্যান্য পেশী মোট 
গৃহীত ব্যবস্থা া শতকরা হার া শতকরা হার ] শতকরা হার 
হ্যাঁ ৭৯ ৬৫.৮০ ১০২ ৭২.৯০ ১৮১ ৬৯.৬০ 
না ৪১ ৩৪.২০ ৩৮ ২৭.১০ ৭৯ ৩০.৪০ 
মোট ১২০ ১০০.০০ ১৪০ ১০০.০০ ২৬০ ১০০.০০ 
[0-.০৮১ 


নির্মাণকালীন সময়ে মেট্রোরেল কর্তৃক পথচারী ও যাত্রী সাধারণের জন্যে নিরাপত্তা ব্যবস্থা: সারণি ৩.৩০ হতে দেখা 
যায়, ৭১% উত্তরদাতা বলেছেন, মেট্রোরেল প্রকল্পের কাজের সময় কর্তৃপক্ষ পথচারী ও যাত্রী সাধারণের জন্যে 


নিরাপত্তার জন্যে যথাযথ ব্যবস্থা নিয়েছেন। 

সারণি-৩.৩০: মেট্রোরেল কর্তৃক সাধারণ মানুষের জন্যে নিরাপত্তা ব্যবস্থা শেতকরা হারে) 
জনসাধারণের জন্যে চাকুরিজীবী অন্যান্য পেশা মোট 
গৃহীত নিরাপত্তা ব্যবস্থা ] শতকরা হার ] শতকরা হার ] শতকরা হার 
হ্যা ৭৫ ৬২.৫০ ১১০ ৭৮.৬০ ১৮৫ ৭১.২০ 
না ৪৫ ৩৭.৫০ ৩০ ২১.৪০ ৭৫ ২৮৮০ 

মোট হ ১২০ ১০০.০০ ১৪০ ১০০.০০ ২৬০ ১০০.০০ 
[0-.৪১৪ 


শব্দের তীব্রতা রোধে মেট্রোরেল কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত ব্যবস্থা: সারণি ৩.৩১ হতে দেখা যায়, প্রায় ৫১% উত্তরদাতা 
বলেছেন, মেট্রোরেল কর্তৃপক্ষ শব্দের তীব্রতা রোধে ব্যবস্থা গ্রহণ করেছেন। যদিও ৪৯% উত্তরদাতা বলেছেন শব্দের 


তীব্রতা রোধে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেননি। 
সারণি-৩.৩১: শব্দদূষণ রোধে মেট্রোরেল কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত ব্যবস্থা (শতকরা হারে) 


শব্দদূষণ রোধে গৃহীত চাকুরিজীবী অন্যান্য পেশা মোট 
ব্যবস্থা রী শতকরা হার ] শতকরা হার ী শতকরা হার 
হ্যা 8৭ ৩৯.২০ ৮৫ ৬০.৭০ ১৩২ ৫০.৮০ 
না ৭৩ ৬০.৮০ ৫৫ ৩৯.৩০ ১২৮ ৪৯.২০ 
মোট ১২০ ১০০.০০ ১৪০ ১০০.০০ ২৬০ ১০০.০০ 
[0-.০২২ 


৩২ 


মেট্রোরেলের নির্মাণ কাজের জন্যে সড়ক সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানের আয়ের উপর বিরুপ প্রভাব প্রসঙ্গে: সারণি ৩.৩২ 
হতে দেখা যায়, প্রায় ৬৯% উত্তরদাতা বলেছেন মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কজের সময় সড়ক সংলগ্ন ব্যবসা 


প্রতিষ্ঠানের আয়ের উপর বিরুপ প্রভাব পড়েছে। 

সারণি-৩.৩২: ব্যবসা প্রতিষ্ঠানের আয়ের উপর বিরুপ প্রভাব প্রসঙ্জে (শতকরা হারে) 
ব্যবসা প্রতিষ্ঠানের আয়ের চাকুরিজীবী অন্যান্য পেশা মোট 
উপর বিরুপ প্রভাব ্ শতকরা হার 1 শতকরা হার 1 শতকরা হার 
হ্যা ৮১ ৬৭.৫০ ৯৭.০০ ৬৯.৩০ ১৭৮ ৬৮.৫০ 
না ৩৯ ৩২.৫০ ৩০.৭০ ৩০.৭০ ৮২ ৩১.৫০ 

মোট ১২০ ১০০.০০ ১৪০ ১০০.০০ ২৬০ ১০০.০০ 
[0-.০৬৪ 


যানজট কমানোর জন্যে রাতে বেশি কাজ করা প্রসঙ্গে: সারণি ৩.৩৩ হতে দেখা যায়, ৭০% উত্তরদাতা জানিয়েছেন, 


সারণি-৩.৩৩: যানজট কমানোর জন্যে রাতে বেশি কাজ করা প্রসঙ্গে শেতকরা হারে) 


রাতে বেশি কাজ করা চাকুরিজীবী অন্যান্য পেশা মোট 
প্রসঙ্গে ]) শতকরা হার ] শতকরা হার ]) শতকরা হার 
হ্যা ৭৫ ৬২.৫০ ১০৮ ৭৭.১০ ১৮৩ ৭০.8০ 
না ৪৫ ৩৭.৫০ ৩২ ২২.৯০ ৭৭ ২৯.৬০ 
মোট- ১২০ ১০০.০০ ১৪০ ১০০.০০ ২৬০ ১০০.০০ 
[0-.৬৮৮ 


পথচারীদের ফুটপাথ ব্যবহার প্রসঙ্গে: সারণি ৩.৩৪ ও চিত্র ৩.০৫ হতে দেখা যায়, প্রায় ৭৪% উত্তরদাতা বলেছেন 
জনসাধারণ যাতে ফুটপাথে সহজে চলাচল করতে পারে তজ্জন্যে মেট্রোরেল কর্তৃপক্ষ মালামালসমূহ নিরাপদ ও নির্দিষ্ট 
জায়গায় রেখেছে, তবে স্টেশন এলাকায় জনসাধারণের ফুটপাথে চলাচল করতে কষ্ট হচ্ছে। তবে প্রায় ২৭% উত্তরদাতা 
বলেছেন কিছু এলাকায় ফুটপাথ সংকীর্ণ হওয়ার ফলে জনসাধারণের চলাচলে সমস্যা হচ্ছে। 


সারণি-৩.৩৪: ফুটপাথে সহজে চলাচল প্রসঙ্জে (শতকরা হারে) 


ফুটপাথে সহজে চলাচল চাকুরিজীবী অন্যান্য পেশা মোট 
প্রসঙ্জে র্‌ শতকরা হার ্ শতকরা হার 1) শতকরা হার 
হ্যাঁ ৭৫ ৬২.৫০ ১১৬ ৮২.৯০ ১৯১ ৭৩.৫০ 
না ৪৫ ৩৭.৫০ ২৪ ১৭.১০ ৬৯ ২৬.৫০ 
মোট ১২০ ১০০.০০ ১৪০ ১০০.০০ ২৬০ ১০০.০০ 
[0-.০১৮ 


চিত্র-৩.০৫: পথচারীদের ফুটপাথ ব্যবহার প্রসঙ্গে 


২৬.৫০% 


৩৩ 


৩.০৩ কেআইআই এর মাধ্যমে প্রাপ্ত তথ্য: প্রকল্প সম্পর্কে অবহিত গুরুত্বপূর্ণ তথ্যপ্রদানকারী ব্যক্তিদের সাক্ষাৎকার 
গঁযো) গ্রহণের মাধ্যমে প্রকল্পের তথ্য সংগ্রহ করা হয়েছে। এ জন্যে ২টি প্রশ্নমালার মাধ্যমে তীঁদের বক্তব্য গ্রহণ করা 
হয়েছে। প্রাপ্ত উল্লেখযোগ্য তথ্যের বিশ্লেষণ পরবর্তী অনুচ্ছেদসমূহে বর্ণনা করা হলো। 


(ক) অতিরিক্ত প্রকল্প পরিচালক, প্রকল্প ব্যবস্থাপক, ডিপিডিসি, ডেসকো প্রতিনিধি, ওয়াসার সংশ্লিষ্ট এলাকার 
প্রতিনিধি, তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানী এবং বিটিসিএল এর প্রতিনিধি থেকে প্রাপ্ত তথ্য: 


১) “ইউটিলিটি সারভিস (0110 9০1৬1০০) স্থানান্তর (019০9101) করার ক্ষেত্রে প্রকল্পের আগারগীও থেকে মতিঝিল 


অংশে ইউটিলিটি অপসারণের বর্তমান অবস্থা (09005) কেমন?” এ প্রশ্নের জবাবে প্রাপ্ত মতামত সারণি ৩.৩৫ এ 
দেয়া হলো। 
সারণি-৩.৩৫: প্রকল্পের ইউটিলিটিজ সার্ভিস স্থানান্তর সংক্রান্ত মতামত 
ক্রমিক ইউটিলিটিজ সার্ভিস স্থানান্তর জবাবদাতার সংখ্যা 
নং (7)-৮) 
১ ঢাকা ওয়াসা পানি, পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ লাইন ১ 
শিফটিং সম্পন্ন করেছে 
বড় কোন সমস্যা নেই, সন্তোষজনক ৫ 
৩ সার্ভে চলাকালীন সঠিকভাবে ট্রায়ালপিট না করায় 
গ্যাস লাইন সনাক্তকরণে সমস্যা হচ্ছে 
৪ কোন মতামত নেই 
মোট ৮ 


২) “প্রকল্পে ক্ষতিগ্রস্ত গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন, পয়ঃনিষ্কাশন লাইন স্থানান্তরে কোন প্যাকেজে কোনরূপ 
প্রতিবন্ধকতা আছে কিনা?” এ প্রশ্নের জবাবে প্রাপ্ত মতামত সারণি ৩.৩৬ এ দেয়া হলো। 


সারণি-৩.৩৬: ক্ষতিগ্রস্ত ইউটিলিজ সার্ভিস স্থানান্তরে প্রতিবন্ধকতা বিষয়ক মতামত 


ক্রমিক নং | ইউটিলিজ সাভিস স্থানান্তরে প্যাকেজে প্রতিবন্ধকতা জবাবদাতার সংখ্যা 
(-৮) 

১ প্যাকেজ নং-৫ এ ইউটিলিটির 07011060 লাইনসমূহ ১ 
স্থানান্তরে সময় ক্ষেপণ হচ্ছে 
ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে হবে ২ 
বিটিসিএল কোন সমস্যা পায়নি 
বিদ্যুৎ লাইন স্থানান্তেরর সময় তেমন প্রতিবন্ধকতা ২ 
হয়নি 

৫ 1) (কন্ট্াক্টর) কর্তৃক স্থানান্তরিত লাইন এর ব্যাপারে ১ 
কোনরূপ প্রতিবন্ধকতা পাওয়া যায়নি 

৬ কোন মতামত নেই ১ 

মোট- ৮ 


৩৪ 


৩) “ইউটিলিটি সার্ভিস এর স্থানান্তরের সময় /5-৮০1] নকশা প্রণীত হয়েছে কিনা?”-এমন প্রশ্নের উত্তরে প্রাপ্ত মতামত 
সারণি ৩.৩৭ এ দেয়া হলো। 


সারণি-৩.৩৭: ইউটিলিটি সার্ভিস এর স্থানান্তরের সময় /৬5-০০1]1 নকশা প্রণয়ন সংক্রান্ত মতামত 


ত্রমিক | 4৯৪-)৪116 নকশা প্রণীত সংক্রান্ত মতামত জবাবদাতার সংখ্যা মোট জবাবদাতার অংশ 
নং (782৮) 
প্রতি কাজে /১$-৮৭1]' নকশা প্রণীত হয়েছে ৩ ৮ জনের মধ্যে ৩ জন 
২ প্রযোজ্য নয় ১ 
৩ জানা নেই/করা হয়নি ৩ ৮ জনের মধ্যে ৩ জন 
৪ কোন মতামত নেই ১ 
মোট ৮ 


8) এলিভেটেড ভায়াডাক্ট ও স্টেশন নির্মাণসহ মেট্রোরেল নির্মাণ বাংলাদেশে প্রথম। এ প্রেক্ষিতে এ প্রকল্পের ডিজাইন 
বৈশিষ্ট্য সম্পর্কে প্রান্ত মতামত বিশ্লেষণ সারণি ৩.৩৮ এ দেয়া হলো। 


সারণি-৩.৩৮: প্রকল্পের ডিজাইন বৈশিষ্ট্য সম্পর্কিত মতামত 


ক্রমিক প্রকল্পের ডিজাইন বৈশিষ্ট্য জবাবদাতার সংখ্যা | সার্বিক মন্তব্য 
নং (-৮) 
টা পরিবেশ অনুযায়ী ডিজাইন মানদন্ড সন্তোষজনক ২ 
২ | লাঞ্ছিং গার্ডার এর মাধ্যমে ভায়াডাক্ট সেগমেন্ট ইরেকশন করা ১ 
হচ্ছে, ফলে অগ্রগতি অনেকাংশে ত্বরান্বিত হচ্ছে ভায়াডান্টের পিলার 
৩ ফাউন্ডেশন: 73019 0851-11 9100 1116 (৪টি-৬টি), ১ থেকে পিলার দূরত্ব 
কনক্রিটের শক্তি- ৩৫ 11725 সাধারণভাবে ৩০ 
ভায়াডাক্ট: 7709219551০ 96510061081 730501100৩০ মিটার মিটার; কিন্তু 
স্প্যান, কনক্রিটের শক্তি- ৩৫ 117১৪ কয়েকটি স্থানে ৭০ 
সাব-স্ট্রাকচার: আরসিসি মিটার স্প্যান 
বিয়ারিং: [২9010.0079 7২১০1 [39811108 (মালয়েশিয়া ও আছে। 
থাইল্যান্ড থেকে আমদানিকৃত) 
৪ সংশ্লিষ্ট নয় বিধায় জানা নেই ৪ 
মোট ৮ 
৫) “স্টেশনের ডিজাইনে প্রতিবন্ধী যাত্রী-বান্ধব ব্যবস্থা রাখা হয়েছে কি না”- এমন প্রশ্নের উত্তরে প্রাপ্ত মতামত সারণি 
৩.৩৯ এ দেয়া হলো। 
সারণি-৩.৩৯: স্টেশনের ডিজাইনে প্রতিবন্ধী যাত্রী-বান্ধব ব্যবস্থা সংক্রান্ত মতামত 
ক্রমিক প্রতিবন্ধী যাত্রী-বান্ধব ব্যবস্থা জবাবদাতার সংখ্যা সার্বিক মন্তব্য 
নং (7-৮) 
১ সিড়ি ছাড়াও লিফট, এক্ষেলেটর রাখা হয়েছে ৩ 
২. মাঠ পর্যায়ে যতটুকু দেখা গেছে তাতে প্রতিবন্ধী যাত্রী ১ বৃদ্ধ ও প্রাতিবন্ধী যাত্রী- 
বান্ধব ব্যবস্থা রাখা হয়েছে বান্ধব ব্যবস্থা রাখা 
৩ সংশ্লিষ্ট নয় বিধায় জানা নেই ৪ হয়েছে। 
মোট ৮ 


51৬178- 11০59 79501] 


৩৫ 


৬) প্রকল্প বাস্তবায়ন কালে নির্মাতা প্রতিষ্ঠান কর্তৃক সংশ্লিষ্ট এলাকায় বায়ু দূষণ ও শব্দ দূষণ সহনীয় মাত্রায় রাখার 
জন্যে যে ব্যবস্থা গ্রহণ করেছে, তা পর্যাপ্ত কিনা? বর্ষাকালে বৃষ্টির পানি রাস্তা থেকে দ্বুত অপসারণের পদক্ষেপ নেয়া 
হয়েছে কি? উপরোক্ত প্রশ্নের জবাবে প্রান্ত মতামতের বিশ্লেষণ সারণি ৩.৪০ এ দেয়া হলো 


সারণি-৩.৪০: প্রকল্প এলাকায় বায়ু দূষণ, শব্দ দূষণ ও বৃষ্টির পানি অপসারণ সংক্রান্ত মতামত 

ক্রমিক বায়ু দূষণ, শব্দ দূষণ ও বৃষ্টির পানি অপসারণ জবাবদাতার সংখ্যা | সার্বিক মন্তব্য 
নং (8-৮) 
১ বায়ু দূষণ ও শব্দদৃষণ নিয়ন্ত্রণে 0717 অনুসারে ঠিকাদার ১ 

ব্যবস্থা গ্রহণ করেছে। এ বিষয়ে কনসালট্যান্ট ও কর্মকর্তাগণ 

মনিটরিং করছেন। বৃষ্টির পানি দ্ুত অপসারণের জন্যে 

ড্রেনসমূহ নিয়মিত পরিষ্কার করা হচ্ছে। 

হ্যাঁ, পর্যাপ্ত পদক্ষেপ নিয়েছে 

প্রতিরোধক ব্যবস্থা নেয়া হয়নি 

কিছু কিছু স্থানে পদক্ষেপ নেয়া হয়েছে 

বায়ু দূষণ রোধে পানি ছিটানো হচ্ছে, কিন্তু তা অপর্যাপ্ত; শব্দ 

দূষণ রোধে ব্যারিয়ার স্থাপন করে নির্মাণ কাজ চলমান রাখা 

হয়েছে, পানি অপসারণের জন্যে ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়েছে 

৬ সন্তোষজনক 


০০০] ৫2] // 
€/৮ 1 //1//1€ 


মোট ৮ 


৭) প্রকল্প বাস্তবায়নকালে পরিবেশ রক্ষায় নির্মাতা প্রতিষ্ঠান কর্তৃক 717 অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে কি? এ প্রশ্নের 
জবাবে প্রাপ্ত মতামত সারণি ৩.৪১ এ দেয়া হলো। 


সারণি-৩.৪১ পরিবেশ রক্ষায় নির্মাতা প্রতিষ্ঠান কর্তৃক 2৬১ অনুযায়ী ব্যবস্থা নেয়া সংক্রান্ত মতামত 


ক্রমিক [7১11১ অনুযায়ী গৃহীত ব্যবস্থা সম্পর্কিত জবাবদাতার সংখ্যা | সার্বিক মন্তব্য 
নং (10-৮) 
১ হ্যা, ঠিকাদার 0021৬ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছে; না করলে ১ 


তা মনিটরিং এর মাধ্যমে সংশোধন করা হচ্ছে 


২ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ২ প্রকল্প সংশ্লিষ্টদের 
জানা নেই ৪ মতামত অনুযায়ী 
৪ সংশ্লিষ্ট নয় ১ ভাল 
মোটল ৮ 


৮) এমআরটি লাইন-৬-এর ইউটিলিটি সরানো, পাইলিং কাজসহ নির্মাণ কাজের ফলে বিদ্যমান সড়ক ক্ষতিগ্রস্ত 
হয়েছে। দরপত্রের শর্ত-অনুযায়ী নির্মাতা প্রতিষ্ঠান সময়মত ও সঠিকভাবে সড়ক মেরামত করেছে কি? ট্রাফিক 
ম্যানেজমেন্ট যে ব্যবস্থা গ্রহণ করেছে, তা যথেষ্ট কি? জানতে চাইলে উত্তরদাতারা যে মতামত প্রদান করেন তা সারণি 
৩.৪২ এ দেয়া হলো 


সারণি-৩.৪২: নির্মাতা প্রতিষ্ঠান কর্তৃক সঠিকভাবে সড়ক মেরামত করা হচ্ছে কিনা সে সম্পর্কে মতামত 


ক্রমিক সঠিকভাবে সড়ক মেরামত জবাবদাতার সংখ্যা | সার্বিক মন্তব্য 
নং (8-৮) 
১ ক্ষতিগ্রস্ত সড়কসমূহ ঠিকাদার মেরামত করছে। ট্রাফিক ১ 


ম্যানেজমেন্টের জন্যে ফ্ল্যাগ ম্যান (7718810917), পথচারীদের 
জন্যে রাস্তা পারাপারে ক্রসিং এর ব্যবস্থা ইত্যাদি করা হয়েছে। 
২ সঠিকভাবে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করছে ১ 
৩ সন্তোষজনক ২ সন্তোষজনক 


৩৬ 


৪ সমস্যা আছে/যথেষ্ট নয় 


ট্রাফিক ব্যবস্থাপনা যথেষ্ট নয় 


ন্ট 


৬ কোন মন্তব্য নেই 


ভা] ৮ | ৮৮1 / 


মোট 


৯) এমআরটি লাইন-৬-এর যাত্রীদের ভাড়া নির্ধারণে কি কি প্যারামিটার (১81817০09.) বিবেচনা করা হয়েছে তা 


সম্পর্কে জানতে চাইলে উত্তরদাতাগণ যে মতামত প্রদান করেন তা সারণি ৩.৪৩ এ দেয়া হলো। 


সারণি-৩.৪৩: যাত্রীদের ভাড়া নির্ধারণে কি প্যারামিটার বিবেচনা করা হয়েছে সে সম্পর্কে মতামত 


ক্রমিক যাত্রীদের ভাড়া নির্ধারণ জবাবদাতার সংখ্যা ] সার্বিক মন্তব্য 
নং (-৮) 
নু যাত্রীদের ভাড়া সরকার কর্তৃক আইন ও বিধিবলে ১ 
নিয়োজিত একটি কমিটি দ্বারা ভবিষ্যতে নির্ধারণ করা হবে। অধিকাংশ 
রঙ জানা নেই ৬ উত্তরদাতাগণই 
মোটল ৮ জিরাতখন 
১০) “আপনার মতে প্রকল্পের সবচেয়ে শক্তিশালী দিক কি?” জানতে চাইলে উন্তরদাতারা যে মতামত প্রদান করেন 
তা সারণি ৩.৪৪ এ দেয়া হলো। 
সারণি-৩.৪৪ প্রকল্পের সবচেয়ে শক্তিশালী দিক সংক্রান্ত মতামত 
ক্রমিক প্রকল্পের সবচেয়ে শক্তিশালী দিক জবাবদাতার সংখ্যা 
নং (185৮) 
১ সরকার ও স্টেকহোল্ডারদের প্রকল্পের প্রতি অনুকূল মনোভাব ১ 
২ যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ২ 
৩ জনদুর্যোগ কমবে ও পরিবেশের উন্নয়ন হবে ২ 
৪ যানজট কমবে, সময় বাঁচবে ও অর্থ সাশ্রয় হবে ২ 
৫ কোন মতামত নেই ১ 
মোট ৮ 
১১) “আপনার মতে প্রকল্পের সবচেয়ে দুর্বল দিক কি?” জানতে চাইলে উত্তরদাতারা যে মতামত প্রদান করেন তা 
সারণি ৩.৪৫ এ দেয়া হলো 
সারণি-৩.৪৫: প্রকল্পের সবচেয়ে দুর্বল দিক সংক্রান্ত মতামত 
ক্রমিক প্রকল্পের সবচেয়ে দুর্বল দিক জবাবদাতার সংখ্যা 
নং (77-৮) 
১ প্রকল্পটির এলাইনমেন্টের সাথে বিমানবন্দর সড়কের সাথে কোন সংযোগ নেই ১ 
২ 7,0০1 বেশিরভাগ বিদেশী ১ 
৩ নির্মাণকালীন পরিবেশ দূষণ ও জনদুভোগ বৃদ্ধি হওয়া রি 
৪ রাস্তা সংকোচন এবং ধুলাবালি অপর্যাপ্ত নিয়ন্ত্রিত ১ 
৫ প্রকল্পের টপ ম্যানেজমেন্ট কারিগরি দক্ষতার অভাব ১ 
৬ দীর্ঘ মেয়াদী খণ পরিশোধের জন্যে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের ১ 
আশংকা 
৭ নির্মাণ কাজের জন্যে যানজট বেড়ে গেছে ১ 
৮ মন্তব্য নেই 
মোট ৮ 


৩৭ 


১২) প্রকল্প বাস্তবায়িত হলে কি কি ধরনের সুযোগ (01901000109) সৃষ্টি হতে পারে বলে আপনি মনে করেন? জানতে 
চাইলে উত্তরদাতারা যে মতামত প্রদান করেন তা সারণি ৩.৪৬ এ দেয়া হলো। 


সারণি-৩.৪৬: প্রকল্প বাস্তবায়িত হলে যে সুযোগ সৃষ্টি হবে সে সম্পর্কিত মতামত 


ক্রমিক প্রকল্প বাস্তবায়নের ফলে সৃষ্ট সুযোগ জবাবদাতার সংখ্যা 
নং (82৮) 
১ নিরাপদ, সময় সাশ্রয়ী, পরিবেশ বান্ধব গণপরিবহন চালুর ফলে আর্থ- ১ 
সামাজিক উন্নয়নের সুযোগ 
২ নতুন কর্মসংস্থান সৃষ্টি ২ 
৩ দ্লুততম সময়ে গন্তব্যে যাতায়াত 
৪ সময়ের অপচয় কমবে ১ 
৫ যাতায়াত সহজ হবে ও কর্মঘণ্টা বৃদ্ধি পাবে ২ 
৬ বিভিন্ন ইউটিলিজ সাভিস সেবাগ্রহণকারীগণ দ্বুত সেবা পাবেন ১ 
মোট ৮ 


১৩) প্রকল্পটি বাস্তবায়নে কোন রকম ঝুঁকি (10161) বা চ্যালেঞ্জ আছে কি? জানতে চাইলে উত্তরদাতারা যে মতামত 
প্রদান করেন তা সারণি ৩.৪৭ এ দেয়া হলো। 


সারণি-৩.৪৭: প্রকল্প বাস্তবায়নের ঝুঁকি সম্পর্কিত মতামত 


ক্রমিক প্রকল্প বাস্তবায়নের ঝুঁকি জবাবদাতার সংখ্যা 
নং (8-৮) 
১ যথাসময়ে/নিরাপদে প্রকল্পটি বাস্তবায়ন করে জনচলাচলের জন্যে ১ 
মেট্রোরেল চালু করা 
২ নিরাপত্তা ঝুঁকি আছে ২ 


নির্ধারিত সময়ে কাজ শেষ করা, মেট্রোরেল চালু করা ও পরবর্তীতে 
সঠিকভাবে অপারেশন ও রক্ষণাবেক্ষণ করা 


৪ সংকীর্ণ সড়কে তীব্র যানজট মোকাবিলা করে নির্ধারিত সময়ে প্রকল্প ১ 
বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ 
৫ কোন ঝুঁকি নেই 
মোট ৮ 


৩৮ 


(খ) সংশ্লিষ্ট এলাকার কাউব্সিলর (ডিএনসিসি ও ডিএসসিসি), স্থানীয় সুধীজন, সড়ক ব্যবহারকারী স্কুল, কলেজ, 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র, চাকুরিজীবী ও ব্যবসায়ীদের জন্যে কেআইআই প্রশ্নমালার জবাবে প্রাপ্ত তথ্যে: 


১) “মেট্রোরেলের উত্তরা-মতিঝিল পর্যন্ত (এমআরটি লাইন-) প্রকল্পের যে কটি স্টেশন স্থাপন করা হয়েছে, তা 
আপনাদের চাহিদা অনুযায়ী হয়েছে কি না?” জানতে চাইলে ৬৮% উত্তরদাতাগণ “চাহিদা অনুযায়ী হয়েছে” বলে 
মতামত প্রদান করেন। সকল উত্তরদাতাগণের মতামত সারণি ৩.৪৮ এ দেয়া হলো। 


সারণি-৩.৪৮: স্টেশনের চাহিদা সংক্রান্ত মতামত 


ক্রমিক স্টেশনের চাহিদা জবাবদাতার সংখ্যা শতকরা হার 
নং (7২৫) (%) 
চাহিদা অনুযায়ী হয়েছে ১৭ ৬৮ 
২ স্টেশনের সংখ্যা অতিরিক্ত হয়েছে ১ ৪ 
৩ : সম্পূর্ণ মেট্রোপলিটনকে কভার করলে ভাল হতো ১ ৪ 
৪ মিরপুর ১০ স্টেশনের পূর্ব দিকে যেহেতু বড় খালি জায়গা ১ ৪ 
আছে, তাই জায়গাটিকে ডিপো কিংবা রেন্ট সেন্টার হিসেবে 
কাজে লাগানো যেতে পারে 
৫ | মিরপুর-১১ নং এলাকার ন্টেশন বিসিকের সামনে হলে ভাল ১ ৪ 
হতো, বর্তমানে পূরবী সিনেমা হলের সামনে দেয়া হয়েছে। 
৬ | উতন্তরদাতার মতে কর্মক্ষেত্রের নিকটবর্তী যে কয়টি স্টেশন ২ ৮ 
হবে তা যথাযথ 
৭ হ্যা, তবে মিরপুর ডিওএইচএস এর মধ্যে সকল প্রকার ১ ৪ 
নিরাপত্তা সুবিধাসহ একটি স্টেশন স্থাপনা করা যেতে পারে 
৮ | উত্তরা হাউজবিল্ডিং এবং উত্তরা সেক্টর-২ এর মধ্যবর্তী কোন ১ ৪ 
একটি স্থানে ১টি স্টেশন স্থাপন করা হলে উত্তরার 
অধিবাসীগণ-এর সুফল ভোগ করতে পারবে। 
মোট_ ২৫ ১০০ 


২) ইউটিলিটি সার্ভিস স্থানান্তরের সময়ে আপনি বা আপনার এলাকাবাসী কোন রকম অস্বাভাবিক ভোগান্তির সম্মুখীন 
হয়েছেন/হচ্ছেন কিনা? জানতে চাইলে উত্তরদাতারা যে মতামত প্রদান করেন তা সারণি ৩.৪৯ এ দেয়া হলো। 


সারণি-৩.৪৯: ইউটিলিটি সার্ভিস স্থানান্তরের কারণে ভোগান্তি সংক্রান্ত 


ক্রমিক ইউটিলিটি সার্ভিস স্থানান্তরের কারণে ভোগান্তি জবাবদাতার সংখ্যা | সার্বিক মন্তব্য 
নং (0-২৫) 
্ হ্যা, ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে ৮ 
২ সাময়িক সমস্যা হয়েছে ৪ 
৩ সাময়িকভাবে ক্ষতিগ্রস্থ হলেও সঠিক বিবেচনায় ১ 
গ্রহণযোগ্য ২৫ জনের মধ্যে 
৪ গ্যাস লাইন ও বিদ্যুতের কারণে বেশি ভোগান্তি হয়েছে ৬ ১৯ জন বলেছেন 
৫ ইউটিলিটি স্থানান্তরের কারণে যানজটে ভোগান্তি হয়েছে ২ ভোগান্তির সম্মুখীন 
৬ কেবল লাইন স্থানান্তরের জন্যে রাস্তা কেটে কাজ বন্ধ ১ হতে হচ্ছে 
করে ২ মাস যাবত ফেলে রাখার কারণে 
৭ না, ভোগান্তির সম্মুখীন হতে হয়নি ২ 
মোট ২৫ 


৩৯ 


৩) এটা পরিলক্ষিত হচ্ছে যে, এমআরটি লাইন-৬-এর নির্মাণ কাজের জন্যে সড়কের অর্ধেকেরও বেশি ব্যবহৃত হওয়ায় 
যানবাহন চলাচলের পথ সংকুচিত হয়েছে। এ প্রেক্ষিতে ট্রাফিক ব্যবস্থাপনায় নির্মাণ প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত ব্যবস্থা 
পর্যাপ্ত কিনা?-জানতে চাইলে উত্তরদাতারা যে মতামত প্রদান করেন তা সারণি ৩.৫০ এ দেয়া হলো। 


সারণি-৩.৫০: নির্মাতা প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে উপলৰি (001০০00100) 


ক্রমিক নির্মীতা প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত ট্রাফিক ব্যবস্থাপনা জবাবদাতার সংখ্যা সার্বিক মন্তব্য 

নং (7-২৫) 

১ পর্যাপ্ত/দৃশ্যতঃ পর্যপ্ত/ প্রশংসনীয় ৫ 

২ পর্যাপ্ত নয় ১৫ 

৩ পর্যাপ্ত নয় তবে সহনীয় ১ ২৫ জনের মধ্যে ১৭ 

৪ নির্মাণ প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত ব্যবস্থা পর্যাপ্ত ছিল না ১ জন অপর্যাপ্ত 

৫ প্রকল্প শেষ না হওয়া পর্যন্ত পর্যাপ্ত জায়গা রাখলে ভাল হয় বলেছেন, মাত্র ৫ জন 

৬ | ফ্ল্যাগ ম্যানের সংখ্যা বৃদ্ধি প্রয়োজন ১ বলেছেন পর্যাপ্ত আছে 
মোট- ২৫ 


8) “এমআরটি লাইন-৬-এর নির্মাণ কাজ চলাকালীন বিদ্যমান সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে। নির্মাতা প্রতিষ্ঠান 
কর্তৃক যে মেরামত কাজ হচ্ছে, তাতে যানবাহন সহজে চলাচল করতে পারে কিনা?”-জানতে চাইলে উত্তরদাতারা যে 
মতামত প্রদান করেন তা সারণি ৩.৫১ এ দেয়া হলো। 


সারণি-৩.৫১: বিদ্যমান সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং মেরামত সংক্রান্ত 


ক্রমিক সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং মেরামত জবাবদাতার সংখ্যা সার্বিক মন্তব্য 
নং (0-২৫) 
১ যানবাহন সহজে চলাচল করতে পারেনা / সঠিক সময়ে ১১ 
ঠিকমত মেরামত হচ্ছে না 
২ মোটামুটি সন্তোষজনক / যানবাহন সহজে চলাচল করতে ৩ 
পারে 
৩ মেরামত ব্যবস্থা ভাল হয়নি, যানজটের ফলে চলাচলে ২ 
সমস্যা হচ্ছে ২৫ জনের মধ্যে ১৬ 
৪ যানবাহন চলাচল স্বাভাবিক নয়; তবে তারা চেস্টা করছে ৫ জনের উপলব্ধি মেরামত 
৫ মেরামত কাজটি যেন টেকসই ও মজবুত হয় ১ সঠিক হচ্ছেনা 
৬ যানবাহন চলাচল করতে পারলেও গাড়ীর গতি কম এবং 
দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে 
৭ যানবাহন চলছে; কিন্তু জনগণকে দুভোগ পোহাতে হচ্ছে 
কিছু কিছু জায়গায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে ১ 
মোট_ ২৫ 


৫) “এমআরটি লাইন-৬-এর নির্মাণ কাজ চলাকালে বায়ু দূষণ ও শব্দ দূষণ সহনীয় মাত্রায় রাখার জন্যে যে ব্যবস্থা 
গৃহীত হয়েছে/হচ্ছে” তা সম্পর্কে জানতে চাইলে উত্তরদাতারা যে মতামত প্রদান করেন তা সারণি ৩.৫২ এ দেয়া 
হলো। 


সারণি-৩.৫২: বায়ু দূষন ও শব্দদৃষণ সম্পর্কিত মতামত 


ক্রমিক বায়ু দূষণ ও শব্দদুষণ সম্পর্কিত মতামত জবাবদাতার সংখ্যা সার্বিক মন্তব্য 
নং (7২৫) 
১ হ্যা, সহনীয় মাত্রার মধ্যে আছে ৪ 
২ গৃহীত ব্যবস্থা মোটেও কার্যকরী নয়/যথেষ্ট নয় ৩ 
৩ বায়ু দূষণ রোধে পানি দেয়া হচ্ছে, কিন্তু শব্দ দূষণে কোন ২ 
পদক্ষেপ নেওয়া হয়নি 


৪ গৃহীত ব্যবস্থাগুলো মিরপুর এলাকায় কম ছিল ১ 
৫ আরও বেশি পানি ছিটানো দরকার ছিল ৪ 
৬ শব্দ দূষণ সহনীয় পর্যায়ে রয়েছে ৫ 
৭ অনিয়ন্ত্রিত বায়ু দূষণ, ব্যাপক ধুলাবালি সৃষ্টি হয়েছিল ২ 
৮ উন্নয়নের স্বার্থে সাময়িক অসুবিধা মেনে নিয়েছি ১ 
৯ নিয়মিত পানি ছিটানো হচ্ছে ৩ 

মোট- ২৫ 


২৫ জনের মধ্যে ১০ 
জনের মন্তব্য পানি 
ছিটানো হচ্ছে, সহনীয় 
আছে; ১৫ জনের 
মন্তব্য গৃহীত ব্যবস্থা 
অপর্যাপ্ত 


৬) “আপনার মতে প্রকল্পের সবচেয়ে শক্তিশালী দিক কি?” জানতে চাইলে উত্তরদাতারা যে মতামত প্রদান করেন 
তা সারণি ৩.৫৩ এ দেয়া হলো। এতে দেখা যায়, দ্রুত গণপরিবহন (৪০%), আধুনিক ও নতুন কলাকৌশল (৪৮%) 
কে প্রকল্পের শক্তিশালী দিক হিসেবে চিহিত করেছেন। 


সারণি-৩.৫৩: প্রকল্পের শক্তিশালী দিক সম্পর্কিত মতামত 


ক্রমিক প্রকল্পের শক্তিশালী দিক জবাবদাতার সংখ্যা শতকরা হার 

নং (70২৫) 

১ মেট্রোরেল চালু হলে দ্রুত যাতায়াত করা যাবে, যানজট ৬ 
কমবে এবং সময় বাঁচবে 

২ কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং আধুনিক গণ পরিবহন ৩ ৪০% 
ব্যবহারের সুযোগ হবে 

৩ দ্ুত যাতায়াতের একমাত্র গণপরিবহন ১ 

৪ শক্তভিন্তিগত ও কাঠামোগত নির্মাণ কাজ ৫ 

৫ নতুন নতুন প্রযুক্তির প্রয়োগ ৫ ৪৮% 

৬ দ্ুত নির্মাণ করার কলাকৌশল ও পদ্ধতি ২ 

৭ প্রকল্পের নির্মাণ কাজে সাধারণ মানুষের ত্যাগ স্বীকারের ১ 8% 
মানসিকতা 

৮ জাইকা”র সহায়তায় প্রকল্প বাস্তবায়ন ১ 8% 

৯ প্রকল্পের অগ্রগতি ১ 8% 

মোট- ২৫ ১০০% 


৭) “আপনার মতে প্রকল্পের সবচেয়ে দুর্বল দিক কি?” জানতে চাইলে উত্তরদাতারা যে মতামত প্রদান করেন তা 
সারণি ৩.৫৪ এ দেয়া হলো। এতে দেখা যায়, ট্রাফিক ব্যবস্থাপনা, নির্মাণকালীন যানজট বৃদ্ধি, নির্মাণ কাজের গতি 
কম (৬৪%) কে প্রকল্পের দুর্বল দিক হিসেবে চিহ্নিত করেছেন। 


সারণি-৩.৫৪: প্রকল্পের দুর্বল দিক সম্পর্কিত মতামত 


ক্রমিক প্রকল্পের দুর্বল দিক জবাবদাতার সংখ্যা শতকরা হার 

নং (71২৫) 

১ ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা দুর্বল ৯ 

২ নির্মাণকালীন যানজট বৃদ্ধি ৪ ৬৪% 

৩ নির্মাণ সময় বেশি ব্যয় হচ্ছে/কাজের গতি কম ৩ 

৪ নির্মাণ কাজের সার্বিক ব্যবস্থাপনা সঠিকভাবে হচ্ছেনা ২ ৮% 

৫ যানবাহন চলাচলের বিকল্প ব্যবস্থা রাখা হয়নি ১ 8% 

৬ প্রকল্প এলাকায় প্রচুর ধুলাবালি ১ 8% 
রাস্তা সম্প্রসারণ না করে মধ্যখান থেকে রাস্তার সংকোচন ১ 8% 

৭ কাজ চলাকালীন সময়ে পারিপাশ্বিক ব্যবসায়ী প্রতিষ্ঠানের ২ ৮% 
ক্ষতি হচ্ছে 

৮ দুর্বল দিক নেই ১ 8% 


৪১ 


নির্মাণ কাজের জন্যে বেশ কিছু গাছ কতন 


১ 


8% 


মোট 


৫ 


১০০% 


৮) “প্রকল্প বাস্তবায়িত হলে কি কি ধরনের সুযোগ (00199110109) সৃষ্টি হবে বলে আপনি মনে করেন?” জানতে 
চাইলে উত্তরদাতারা যে মতামত প্রদান করেন তা সারণি ৩.৫৫ এ দেয়া হলো। এতে দেখা যায়, দ্রুত যাতায়াত এবং 


নতুন কর্মসংস্থান সৃষ্টি হওয়াকে (৭৬%) প্রকল্পের অন্যতম সুযোগ বলে মতামত দিয়েছেন। 
সারণি-৩.৫৫: প্রকল্প বাস্তবায়নের ফলে সৃষ্ট সুযোগসমূহ সম্পর্কে মতামত 


ক্রমিক প্রকল্প বাস্তবায়নের ফলে সৃষ্ট সুযোগসমূহ জবাবদাতার সংখ্যা শতকরা হার 
নং (0-২৫) 
১ দ্রুত যাতায়াতের সৃষ্টি হবে ১১ ৭৬% 
২ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে ৮ 
৩ জীবনযাত্রার মান বৃদ্ধির অনুকূলে সুযোগ সৃষ্টি হবে ১ 8% 
৪ কর্মঘণ্টার অপচয় অনেক হাস পাবে ২ ৮% 
৫ স্বল্প সময়ে অনেক বেশি পরিমাণে যাত্রী পরিবহনের সুযোগ ১ ১% 
সৃষ্টি হবে 
৬ উত্তরা-মিরপুর-মতিঝিল যাত্রীগণ দ্রুত ও যানজটমুক্তভাবে ১ ১% 
যাতায়াত করতে পারবে 
মোট- ২৫ ১০০% 


৯) “আপনার দৃষ্টিতে প্রকল্পের ঝুঁকি বা চ্যালেঞ্জসমূহ কি কি?” প্রশ্নের জবাবে উত্তরদাতারা যে মতামত প্রদান করেন 


তা সারণি ৩.৫৬ এ দেয়া হলো! প্রাপ্ত মতামত হতে দেখা যায়, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নির্ধারিত সময়ের মধ্যে 


নির্মাণ কাজ সমাপ্তিকে (৫৬%) এ প্রকল্পের অন্যতম ঝুঁকি বা চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন। 


সারণি-৩.৫৬: প্রকল্পের ঝুঁকি বা চ্যালেঞ্জসমূহ 


ক্রমিক প্রকল্পের ঝুঁকি ৰা চ্যালেঞ্জসমূহ জবাবদাতার সংখ্যা শতকরা হার 

নং (-২৫) 

১ সঠিক রক্ষনাবেক্ষণ এবং পরিচালনা ঝুঁকি ৮ 

২ উচ্৮-পর্যায়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে ৬ ৫৬% 
প্রকল্পের কাজ সমাপ্তি 

৩ ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করা ২ ৮% 

৪ ওয়াসার লাইন, তিতাস গ্যাস লাইন ও বিদ্যুৎ লাইন সরানো ১ 8% 
এবং রক্ষণাবেক্ষণ 

৫ সঠিক ব্যবস্থাপনায় বাধাহীন ভাবে ট্রেন সাভিস পরিচালনা ২ ৮% 

৬ পরিচালনার জন্যে দক্ষ জনবল এবং নিরাপত্তা স্টাফ নিয়োগ ১ 8% 

৭ পরিবেশ বান্ধব অবস্থা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা ১ ৪% 

৮ পথচারীদের চলাচলের জন্যে কোন কোন স্থানে ফুটপাথ ১ 8% 
নেই বললেই চলে 

৯ কোন ঝুঁকি নেই ৩ ১২% 

মোটল ২৫ ১০০% 


৪২ 


৩.০৪ এফজিডি হতে প্রাপ্ত তথ্য: ৬-৩-২০১৯ খ্রিঃ তারিখে প্রকল্পের আগারগীওস্থ ডিএমটি সিএল কার্যালয়ে অতিরিক্ত 
প্রকল্প পরিচালক (2179]./১]২), জনাব কৃষ্ণ কান্ত বিশ্বাস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত 707) সভায় প্রাপ্ত তথ্য উপাত্ত: 
উপস্থিত সকল আলোচকই মেট্রোরেল (এমআরটি লাইন-০৬) সম্পর্কে ধারণা আছে বলে জানান। সভাপতি জানান, 
মেট্রোরেলে ঘন্টায় উভয়দিকে ৬০ হাজার যাত্রী পরিবহন করবে। 

প্রকল্প ব্যবস্থাপক-০২ (সিপি-০৩ এবং সিপি-০8) জনাব মোঃ সারোয়ার উদ্দিন খান জানান: মেট্রোরেলের ভায়াডাক্টের 
পিয়ার নির্মাণের ফলে বিদ্যমান ২০-২৬ মিটার প্রশস্থ পেভমেন্টের মাত্র ২.৫০ মিটার ব্যবহৃত হবে। 98061 
069181709 বাদ দিলে ৩.৫০ মিটার ছাড়া অবশিষ্ট সড়কে যানবাহন চলাচল করতে পারবে। 

প্রকল্প ব্যবস্থাপক-০৩ (সিপি-০৫ ও সিপি-০৬) জানান: 


** প্যাকেজ সিপি-০৫ এবং সিপি-০৬ এর আওতাধীন শেরে বাংলা নগর থেকে মতিবিল অংশের “61960 
90110০5”- ইতোমধ্যে স্থানান্তর (০-109০8150) করা হয়েছে। 


* কিন্তু ঠিকাদার সরেজমিনে কাজ শুরু করার পর উপরোক্ত উভয় ক্ট্রাক্টের সাইটে “7]701701660”-001110 
597৮1০91176 পাওয়া যাচ্ছে। উদাহরণ হিসেবে উল্লেখ্য, মতিঝিলে ২ মিটার গভীরতার নিচে ৬//১৪/১ [176 
পাওয়া গেছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালের নিকটও [000781190 [70119 117০ পাওয়া গেছে। 


চিত্র-৩.০৬: ০৬-০৩-২০১৯ তারিখে অনুষ্ঠিত এফজিডি অনুষ্ঠান 


* প্রকল্প ব্যবস্থাপক-২ বলেন, যানজট একটি অত্যন্ত জটিল বিষয় (00100916% [01)0100170179)| ঢাকা শহরে 
অফিস টাইমে এমনিতেই যানজট হচ্ছে। যানজট যাতে আরো প্রকট না হয়, তজ্জন্যে নির্মাতা প্রতিষ্ঠান যথাযথ 
ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা অনুসরণ করে, তা বাস্তবায়ন করছে। 


*% এ ক্ষেত্রে অধিকতর সুফল পেতে হলে প্রকল্প এলাকার সড়ক ছাড়াও অন্য সকল সংযুক্ত সড়কের (211 007০1 
21167) ট্রাফিক ব্যবস্থাপনাও অন্তর্ভূক্ত করতে হবে। সংযুক্ত সকল রুটকে বিবেচনায় আনতে হবে। এ বিষয়ে 
ডিএমপি*র ট্রাফিক বিভাগের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করতে হবে এবং 


** পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে যানজট নিরসনে/হ্াসে প্রচেষ্টা চালাতে হবে। 


৪৩ 


** প্রকল্প সাইটে যানবাহন ও যাত্রীসহ পথচারীদের চলাচলে সহায়তার জন্যে ফ্ল্যাগ ম্যান নিয়োগ করা হচ্ছে। 


সিপি-০৩ ও সিপি-০৪-এ ৮০ জন, সিপি-০৫-এ ৬৭ জন ও সিপি-০৬-এ ৮১ জন ফ্ল্যাগ ম্যান নিয়োগ করা 
হয়েছে! 


+%* পথচারী পারাপার সহ ইউ-টার্ন-এ তাদেরকে দায়িত্ব দেয়া হচ্ছে। বিশেষতঃ ফুট-ওভার ব্রীজ সরানোর 


প্রেক্ষিতে ফ্ল্যাগ ম্যান প্রয়োজন। 


অতিরিক্ত উপ-কমিশনার, ট্রাফিক, পশ্চিম জোন, জানান: মেট্রোরেলের আগারগীও থেকে মতিঝিল অংশের কাজ শুরু 
হওয়ার প্রেক্ষিতে, বিজয় সরণি হতে সোনারগাঁও পর্যন্ত সড়কে বাস চলাচল ডাইভার্ট করা হচ্ছে৷ তিনি পিক-আওয়ার 
ম্যানেজমেন্ট-এর জন্যে নিম্নের ব্যবস্থা নেয়ার পক্ষে মতামত প্রদান করেন। 


১। মেট্রোরেল কর্তৃপক্ষ সম্ভাব্য যানজট সম্পর্কিত 1710! প্রচারণা করা 


২. প্রকল্পভূক্ত সড়কে পিক-আওয়ারে প্রায় ৫০০০ যানবাহন চলাচল করে। এ প্রেক্ষিতে পিক-আওয়ারে মেট্রোরেলের 
এলাইনমেন্টে কিছু ধরনের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা। 

৩। ফার্মগেট থেকে সোনারপগাঁও ক্রসিং পর্যন্ত সড়ক অংশের ডেইলী-স্টারের নিকট সড়কের প্রশস্ততা মাত্র ৫.৭০ মিটার। 
ফলে এ অংশে প্রাইভেট কার চলাচলের ফলে যে যানজটের সৃষ্টি হয়,তা পিক-আওয়ারে বন্ধ করার বিষয় বিবেচনা 
করা প্রয়োজন। 


প্রকল্প ব্যবস্থাপক-০৩ (সিপি-০৫ এবং সিপি-০৬) বলেন: 


সড়কে কনক্রিট ব্যারিয়ার এবং ব্যারিকেড দিয়ে ডিএমপিন্ট্রাফিক কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী ট্রাফিক 
নিয়ন্ত্রন করা হয়েছে। 


ইউটিলিটি স্থানান্তরের সময় ক্ষতিগ্রস্ত সড়কটি কার্পেটিং করা হচ্ছে 
[07-900100590 পার্কিং এখন হচ্ছে না 
প্রকল্পের এলাইনমেন্টে চলাচলকারী কিছু যানবাহনের 799০0 010£া। বাস্তবায়ন করা প্রয়োজন। 


বায়তুল মোকাররম মসজিদ থেকে দৈনিক বাংলার মোড় পর্যন্ত অযান্ত্রিক যান চলাচল বন্ধ করার পক্ষে এডিসি 
ট্রাফিক মতামত প্রদান করেন। 


অতিরিক্ত প্রকল্প পরিচালক, এমআরটি লাইন-৬ (ইলেক্রো-মেকানিক্যাল) জনাব মোঃ জাকারিয়া তাতে 
দ্বিমত পোষণ করেন। 


সভাপতি জানান: 


৯» নির্মীতা প্রতিষ্ঠান কর্তৃক কোথায় কোথায় ব্যারিয়ার, ব্যারিকেড, ইউ-টার্ন এবং পথচারী পারাপার হবে, 


ইত্যাদি দেখানো ট্রাফিক ম্যানেজমেন্ট প্লান প্রস্তুত করা হয়েছে। এটা সুপারভিশন কনসালট্যান্ট কর্তৃক 
অনুমোদন করা হয়েছে। 


১ তিনি আরো বলেন, সড়কে যানবাহন চালকগণকে 079 ম্যাপে দেখে সড়কে চলাচল করতে হবে। এমআরটি 


নির্মাণ কাজের জন্যে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে কোন স্থানে কতটুকু যানজট হতে পারে, তার 
প্রচারণা (9901101) করা যায়। এ জন্যে ৮0417708181 জানিয়ে পূর্বেই বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারণা 
চালানো যায়। 


৮ এডিসি ট্রাফিক বলেন: আগারগীও হতে মিরপুর পর্যন্ত যানজট কমানোর লক্ষ্যে বাসগুলোকে ক্যান্টনমেন্টের 


মধ্য দিয়ে চলাচলের অনুমতি প্রদানের উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু পরিবহন মালিকগণ তাতে সম্মত হননি। 


৪৪ 


৯» তিনি আরো বলেন, “স্পাইস এফএম ৯৬.৪৮ নামে একটি রেডিও চ্যানেলে ডিএমপি'র ট্রাফিক কন্ট্রোল রুম 


থেকে প্রতিদিন ১৫ মিনিট পরপর লাইভ ট্রাফিক আপডেট প্রচার করা হয়। যানবাহনের চাপ কোন রুটে কম 
/ বেশি ইত্যাদি এ চ্যানেল শুনে জানা যাবে। 


মেট্রোরেলের চালু হওয়ার পর জনসাধারণের প্রাপ্ত সুবিধা সম্পর্কে নিয্নরূপ মতামত পাওয়া যায় 
** ঘন্টায় ৬০ হাজার জন যাত্রী চলাচলের ফলে এ রুটে যাতায়তে অনেক সময় বাঁচবে। 
*%* বিদ্যমান বাস সার্ভিসে যাতায়াতের সময় যানবাহন না পাওয়ায় পিক-আওয়ারে দীর্ঘ সময় অপেক্ষা করতে 


হয়; কিন্তু মেট্রোরেলে সেক্ষেত্রে অপেক্ষমাণ সময় (৬/৪107)5 010০) প্রায় শুন্য। মেট্রোরেল প্রায় 
তাৎক্ষনিকভাবে (6৪811) পাওয়া যাবে। 


* নতুন গণ-পরিবহন হিসেবে এলিভেটেড মেট্রোরেল যোগ হওয়ায় বাস পরিবহনে চাপ কমবে, ফলে যানজট 


কমবে। 


** ক্রমবর্ধমান ব্যক্তিগত যান (যথা:- কার/মটর সাইকেলের) ব্যবহার কমবে, ফলে যানজট হ্রাসে সহায়ক হবে। 


এমআরটি লাইন-৬ এর পরিকল্পনা/ডিজাইন প্রয়োজন-ভিত্তিক 00০০০-১৪5০) করা হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে 
নিয়রূপ মতামত পাওয়া যায়। 


ডিএনসিসি এর সংরক্ষিত আসন নং ০৬ ওয়ার্ড নং ১৩, ১৪ ও ১৫)-এর মহিলা কাউন্সিলর জনাবা মাসুদা আক্তার 


জানান: 


৯” 
৯” 


২৮. ২ ২ ২ 


৯” 
৯” 


প্রকল্পের স্টেশন নির্বাচন প্রয়োজন-ভিত্তিক হয়েছে। 


তবে নির্মাণ কাজ চলাকালীন যানজট প্রকল্প এলাকায় বসবাসকারী জনগণের অনেক ভোগান্তি সহ্য করতে 
হচ্ছে। 


সড়ক পার্শস্থ ব্যবসায়ীগণের ব্যবসায়ে ক্ষতি হচ্ছে। 

অনেক বাড়ির ভাড়াটিয়া চলে যাচ্ছে। 

উপরোক্ত ভোগান্তি সন্ত্বেও জনগণ মেট্রোরেল নির্মাণের স্বার্থে সকল কষ্ট সহ্য করছেন। 

কিন্তু নির্মাতা প্রতিষ্ঠানকে যানজট কমাতে ও বায়ু দৃষন হাসে আন্তরিকভাবে কাজ করতে হবে। 


যেখানে সেখানে সম্ভব বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করতে হবে। বিকল্প সড়ক বের করতে হবে 
যেমন: মিরপুর ১০ নং ইন্টারসেকশনে। 


1২০99 [01910101159 করে (81010 01৮০7 করতে হবে। 


প্রাইভেট কার চলাচলকারীগণকে মোবাইল আ্যাপস এর মাধ্যমে সড়কের বিভিন্ন রুটের অবস্থা দেখে যানবাহন 
চলাচলের সড়ক নির্বাচন করতে হবে। 


এমআরটি লাইন ৬-নির্মাণ কাজ বাস্তবায়নের সময় নিরাপত্তা বিষয়ক বিবেচ্য বিষয়সমূহ আন্তর্জাতিক মানে অন্তূক্ত 
করা হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে সভাপতি বলেন: 


নর্মাতা প্রতিষ্ঠান কর্তৃক “98 [18118917610 7১87” পরামর্শক প্রতিষ্ঠানের নিকট দাখিল করা হয়। পরামর্শক 
প্রতিষ্ঠান কর্তৃক তা অনুমোদনের পর কাজ করার অনুমতি দেয়া হয় 


ক 


ক 


9৪6 18170801001 17181 অনুযায়ী 98161 01701815 নিয়োগ করা হয়; যা কন্ট্াক্টুর কর্তৃক প্রকৌশলীর 
সমন্বয়ে এ টীম গঠিত হয় 


** কাজ শুরুর পূর্বে 99019 1700000.1:011115 প্রদান করা হয় 


৪৫ 


€* 981০0 00111016116151৬০ 781-অনুসরণ করা হয়। প্লান অনুযায়ী [99119 9999 7600] করা হয় এবং 
৬/০০11% 58615 [১০00] 11051990010 করা হয় 


+%* 58169 714 অনুযায়ী ঠিকাদারের ডাক্তার, নার্স নিয়োগ করা হয়েছে; এন্বুলেস আছে এবং হাসপাতালের 
সেবাপ্্রাপ্তির জন্যে চুক্তি করা আছে। অর্থাৎ, 999 0:010)0176151%6 7101) কার্যকর আছে। 


প্রকল্পের নির্মাণ কাজের প্রেক্ষিতে প্রকল্প এলাকায় বায়ুতে ধূলাবালির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বায়ুদূষণ ঝুঁকিপূর্ণ মাত্রার 
নিয়ে রাখার জন্যে কি ব্যবস্থা নেয়া হয়েছে বা হচ্ছে?-এ প্রশ্নের জবাবে প্রকল্পের 70)]-এর পরিবেশ বিশেষজ্ঞ 
জনাব মোঃ ইয়াসিন মজুমদার বলেন- 

৬ বায়ুতে ধুলিদৃষণ নিয়ন্ত্রণে প্রতিদিন ৪ বার পর্যন্ত পানি ছিটানো হচ্ছে। 
অনুষ্ঠানের সভাপতি ও অতিঃ প্রকল্প পরিচালক, (পরিবেশ, স্বাস্থ্য, নিরাপত্তা, ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন) বলেন- 


৯» 205-মাধ্যমে বায়ু পানি ও শব্দ দূষণ মনিটরিং করা হচ্ছে। নির্মাতা প্রতিষ্ঠান কর্তৃক পরিবেশ দূষণ রোধে 
গৃহীত ব্যবস্থা 110 দ্বারা মনিটরিং করা হচ্ছে। 


৮» [৮19ণ ও 305]াং কে [০ নিয়োগ করা হয়েছে। 


৯» 1০-এ রিপোর্ট জাইকা”র নিকট প্রেরণ করা হয়। রিপোর্ট অনুযায়ী বর্তমানে দূষণের মাত্রা /১01০1 
0388119 থেকে কম আছে। 


» ঢাকার বাতাসে ক্ষদ্রবস্তু কণিকার (পার্টিকুলেট মেটার বা পিএম) পরিমাণ বেশি হওয়ার জন্যে শুধু 
নির্মাণকাজের ফলে সৃষ্ট ধুলিকণা নয়। এর কারণ ব্রিক-ফিল্ডের চিমনি হতে নিঃসৃত কালো ধোঁয়া ও ্ষুদ্রকণা। 


৯» মেট্রোরেল প্রকল্পে বায়ু দূষণ, শব্দ দূষণ ও পানি দূষণ 7385০1176-এর মাত্রা থেকে কম আছে। 


মেট্রোরেল প্রকল্পে পরিবেশ সংরক্ষণে গৃহীত বিদ্যমান ব্যবস্থায় কতটুকু মানসম্মত এ বিষয়ে দলীয় আলোচনায় 
উপস্থিত সকলের মতামত প্রদানে নিয়লিখিত অপশন দেয়া হয়। যেমন:- 


(১) খুবই ভাল (2%০০1160), (২) ভাল (0০০9৫), (৩) সন্তোষজনক (5৪17) (8) খারাপ (39) 
জবাবে, প্রায় সকলেই একমত হন যে, খুবই ভাল ব্যবস্থা নেয়া হয়েছে। 


ইউটিলিটি সরানো এবং নির্মাণ কাজের ফলে বিদ্যমান সড়কের ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ক্ষতিগ্রস্ত সড়ক সময়মত ও 
সঠিকভাবে মেরামত করা হচ্ছে কিনা-? এ প্রশ্নের প্রেক্ষিতে সভায় প্রকল্প ব্যবস্থাপক-০২ (সিপি-০৩ ও সিপি-০৪) 
বলেন- 


** সব ইউটিলিটি সার্ভিস লাইনকে একটি 00111001770] খনন করে স্থানান্তর করা হয়েছে, যা একটি 
ইউনিক ব্যবস্থা। 00111701] :910)-এর নকশাও প্রণয়ন করা হয়েছে। 


** ক্ষতিণ্রস্ত সড়ক সম্পূর্ণ এলাকাতেই মেরামত করা হয়েছে। 
টীম লিডার বলেন- বাস্তবে দেখা যায়, কিছু অংশে সড়কের সার্ফেস খারাপ (798817) এবং খুবই উঠু-নিচু। এ প্রেক্ষিতে 
প্রকল্প ব্যবস্থাপক-০২ (সিপি-০৩ ও সিপি-০৪) নিম্নরূপ ব্যাখ্যা প্রদান করেন- 
১ যেখানে স্টেশন নেই, সেখানে ১০০% এলাকায় 507990॥ কাজ করা হয়েছে! 
৯» যেখানে স্টেশন হবে, সেখানে ৮০% 5179090. আছে। ২০% এরিয়ায় আপাতত যানবাহনের জন্যে উন্মুক্ত 
রাখা হলেও এ অংশে (যা সড়কের মাঝামাঝি) পুনঃকাজ হবে বিধায় কার্পেটিং করা হয়নি। পালাক্রমে এ 
অংশে স্টেশনের কলাম নির্মাণের পর এখানে কার্পেটিং করা হবে। 


৫ 17৬ _ [81101001916 1৬1910101 


৪৬ 


৯» জবাবে টীম লিডার বলেন, স্টেশনের অংশে ব্যারিকেডের বাইরে সড়ক অনেক উঠু-নীচু। কার্পেটিং 
সাময়িকভাবে করা না হলেও ম্যাকাডাম করে অন্ততঃ সীলকোট করে এ অংশগুলোর সারফেস ভালো রাখা 
প্রয়োজন। 


প্রকল্পের শক্তিশালী দিক সম্পর্কিত আলোচকবৃন্দের মতামত নিম্নরুপ: 
*% বিদ্যুৎ, গ্যাস, পানি টেলিফোন ইত্যাদি 00101701) 0.00]7-এ স্থানান্তর করা একটি ভাল দিক। 


* সিপি-০৫ এবং সিপি-০৬-এর স্টেশন নির্মাণে ১০০০মিমি/১২০০ মিমি ডায়া এবং ৩৪-৩৭ মিটার দীর্ঘ স্কু- 
পাইল ব্যবহার প্রকল্পের একটি ভাল দিক। 


+% মেট্রোরেল যাতায়াতে পিক-আওয়ার কিংবা নন-পিক আওয়ারে চাহিদা অনুযায়ী যাত্রী পরিবহন করা, 
নিরাপদ, আরামদায়ক, পরিবেশবান্ধব দ্ুতগতিসম্পন্ন অথচ সকল শ্রেণির যাত্রীর ব্যায়-সাধ্য গণমাধ্যম, এটাই 
প্রকল্পের শক্তিশালী দিক। 


** আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা সম্পন্ন নির্মাণ প্রতিষ্ঠান কর্তৃক নির্মাণকাজের ব্যবস্থাপনায়, তাঁদের অফিস, 
থাকার ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও প্রকল্প এলাকার পরিবেশ রক্ষায় গৃহীত ব্যবস্থাদিও প্রকল্পের একটি 
ভাল দিক। 


প্রকল্পের দুর্বলতা সম্পর্কে এফজিডি আলোচকবৃন্দের মতামত: 


শর প্রকল্পের সমীক্ষা, ডিজাইন টেন্ডার ও কার্যাদেশ প্রক্রিয়ায় প্রকল্পের শুরু থেকে প্রায় ৫ বছর অতিবাহিত 
হওয়া-প্রকল্পের দুর্বলতা। 


* এয়ারপোর্ট সড়ক তথা উত্তরা হতে দিয়াবাড়ি ডিপো এরিয়া পর্যন্ত সংযোগের ব্যবস্থা না থাকা-প্রকল্পের 
দুর্বলতা। 
এ ন্যনতম কয়েকটি ব্যস্ত ইন্টারসেকশনে সাবওয়ে নির্মাণ না করা - প্রকল্পের দুর্বলতা। 
প্রকল্পটি সমাপ্ত হলে যে সকল সুযোগ (07190718001) সৃষ্টি হবে তা সম্পর্কে এফজিডি সভার মতামতসমূহ: 
এ জনদুর্ভোগ কমবে, দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। 
স্ঁ প্রায় ২০০০ জনবলের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 
এ এ প্রকল্পের মাধ্যমে প্রযুক্তি হস্তান্তরের সুযোগ সৃষ্টি হবে। 


এ স্টেশনভিত্তিক উন্নত আবাসিক এলাকা (7২510570781 1701) গড়ে উঠবে (যেমনঃ উত্তরা ৩য় পর্ব, পল্লবী 
এলাকা ইত্যাদি) 


আঁ মেট্রোরেলের মাধ্যমে 7০1:2-09051 সুবিধা এবং 1.930100110 ০0107600109 সুবিধা সৃষ্টি হবে। 
প্রকল্পের ঝুঁকি বা চ্যালেঞ্জসমূহ সম্পর্কিত প্রশ্নের জবাবে এফজিডি আলোচকবৃন্দ নিম্নের মতামত প্রদান করেন: 


** মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত বিশেষ উদ্যোগে প্রকল্পের উত্তরা থেকে আগারগীও অংশ ২০১৯ সালে এবং 
আগারগাঁও থেকে মতিঝিল অংশ ২০২০ সালে চালু করা একটি চ্যালেঞ্জ 


*% মেট্রোরেল চালু হলে পথচারীদের চলাচলের জন্যে যে ফুটপাথ থাকবে, তা অত্যন্ত সরু হবে। বিশেষতঃ 
স্টেশনে ফুটপাথ ও মেট্রোরেল যাত্রীগণের ব্যবহারের ফলে, চলাচলে খুবই সমস্যা হবে। 


+% উপরোক্ত কারণে বিদ্যমান সড়ক প্রশস্ততা সমস্যার সৃষ্টি হবে। স্টেশন এলাকায় অতিরিক্ত ভূমি অধিগ্রহণ 
করতে হবে-যা হবে একটি চ্যালেঞ্জিং কাজ। 


৪৭ 


১ 
১৫৫ 


নির্মাণ পরবর্তীতে মেট্রোরেল অপারেশন একটি চ্যালেঞ্জিং কাজ। তবে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানকে 
মেট্রোরেল অপারেশনে প্রযুক্তিগত সমর্থন দিবে। চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত পরামর্শক প্রতিষ্ঠান 
প্রশিক্ষণ দিবে। 


নির্মাণ কৌশল, গুণগত মান, নির্মাণ-পরবর্তা পরিচালনা-সম্পর্কে কিংবা মেট্রোরেলের ভাড়া নির্ধারণে আলোচকবৃন্দের 
মতামত্/পরামর্শ নিয়রুপ: 


৯ 


সিপি-০৩ ও সিপি-০৪-এর অগ্রগতি বর্তমানে দৃশ্যমান। 


৯» ঠিকাদার কর্ম-পরিকল্পুনা দাখিল করেছেন, তবে কর্ম-পরিকল্পনা অনুযায়ী অগ্রগতি পিছিয়ে (.889175) 


৫ 


২. ২৮ ২৮ ২ 


৯ 


আছে। 


সিপি-০৫ ও সিপি-০৬-এর চুক্তি স্বাক্ষরিত হয়েছে ৩০শে এপ্রিল, ২০১৮ খ্রিঃ তারিখে। বর্তমানে ফাউন্ডেশনের 
পাইলিং-এর কাজ চলমান। 


প্রকল্পটির সকল প্যাকেজের ১০০%-এলিভেটেড। 

ভায়াডাক্টের স্প্যান ৩০মি করে, তবে কিছু জায়গায় বেশি/কম আছে। 

সিপি-০৩ ও সিপি-০৪-এ সকল পাইল নির্মাণ সম্পন্ন হয়েছে। 

সিপি-০৩ ও সিপি-০৪-এ ৫টি স্পটে 781810090 081001০০1 (516 719০০ আছে। 


প্রকল্পের কন্ট্রাক্টসমূহ সমাপ্তির পর তুটি-বিচ্যুতিজনিত দায়-এর সময়সীমা 0991605 [.1811105 ০1100) 
৫৪৬ দিন (প্রকল্প সমাপ্তির পর)। 


মেট্রোরেলের ভাড়া এখনো নির্ধারণ করা হয়নি। 7970-এর ভাড়া নির্ধারণ কমিটি মেট্রোরেলের ভাড়া 
নির্ধারণ করবে। 


এফজিডি অনুষ্ঠানের সভাপতি বলেন: 


১ 
১৫৫ 
১ 
১৫৫ 


১ 
১৫৫ 


মেট্রোরেলের টিকেটিং সিস্টেম - স্মার্ট কার্ড সিস্টেম -এ ইলেক্রোনিক্যালি পরিশোধ করা যাবে। 
এছাড়াও কয়েক সিস্টেমও পরিশোধ করা হবে। 


01০81015 17099$০-এর মাধ্যমে 17010091 10066 এবং 100101-100909] 1091০ এর টিকেট করা যাবে, তবে 
বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। 


এফজিডি আলোচনায় উপস্থিত ডিএনসিসি*র সংরক্ষিত আসন-০৬ এর মহিলা কমিশনার জনাবা মাসুদা আক্তার 


বলেন: 


ভাড়া নির্ধারণে যাত্রীসাধারণের ব্যয়ের ক্ষমতা (81001089111) এবং বাস পরিবহণের ভাড়ার সাথে প্রতিযোগতামূলক 
হতে হবে। 


৪৮ 


৩.০৫ স্থানীয় পর্যায়ের কর্মশালা হতে প্রাপ্ত তথ্য: ড. মোঃ মশিউর রহমান, মহাপরিচালক, পরিবীক্ষণ ও মূল্যায়ন 
সেক্টর-২, আইএমইডি, এর সভাপতিত্বে শেওড়াপাড়া স্টেশনের নিকটস্থ একটি কনভেনশন সেন্টারে গত ২৮-০৩- 
২০১৯ খ্রিঃ তারিখে দুপুর ২:৩০ ঘটিকা হতে ৫:০০ টা পর্যন্ত “ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (লোইন-৬)৮- 
এর নিবিড় পরিবীক্ষণ কার্যক্রমের আওতায় স্থানীয় পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়। 


ক) (১) টীম লিডারের উপস্থাপনা: টীম লিডার নিবিড় পরিবীক্ষণে ইতোমধ্যে প্রাপ্ত তথ্য উপাত্ত উপস্থাপন করেন যা 
নিম্নরূপ 
» প্রকল্পের ফেব্রুয়ারী” ১৯ পর্যন্ত অর্জিত সার্বিক অগ্রগতি ২৬.৬৬%। 


৯» কেআইআই এর মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট এবং ইউটিলিটিজ সার্ভিস প্রদানকারীর সংস্থার 
কর্মকতাবৃন্দের কেআইআই এর মাধ্যমে প্রাপ্ত তথ্য সমূহ (অনুচ্ছেদ ৩.০৩ (ক) দ্রষ্টব্য) | 


৮ জনপ্রতিনিধি, সড়ক ব্যবহারকারী, ট্রাফিক পুলিশ কর্মকর্তা, ক্ষতিগ্রস্থ ব্যক্তি, সড়ক ব্যবহারকারী, 
কলেজ/বিশ্ববিদ্যালয় শিক্ষক, চাকুরিজীবী, ব্যবসায়ী এর কেআইআই মাধ্যমে প্রাপ্ত তথ্যসমূহ (অনুচ্ছেদ ৩.০৩ 
(খ) দ্রষ্টব্য) 


» এফজিডি”র মাধ্যমে প্রাপ্ত তথ্য (অনুচ্ছেদ ৩.০৪ দ্রষ্টব্য)। 
৯» উপস্থাপন চলাকালে মহাপরিচালক, মূল্যায়ন সেক্টর-২, আইএমইডি বিভিন্ন তথ্য জানতে চান, যা নিম্নরূপ: 
ক) কাজের গুণগত মান সঠিকভাবে পরীক্ষা করা হচ্ছে কিনা? 
খ) ল্যাবরেটরী পরীক্ষার মেশিনপত্রাদি বুয়েটে ০811)7100 করা হচ্ছে কি না? 
গ) নিবিড় পরিবীক্ষণ কাজে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানকে সময়মত রেকর্ড সরবরাহ করা প্রকল্পের স্বার্থে 
অত্যন্ত গুরুত্বপূর্ণ। 


১৯ টীম লিডারের প্রশ্নের জবাবে অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেক্রো-মেকানিক্যাল) জানান, মেট্রোরেলের ২৪ 
সেট ট্রেন ২৪ বারে শিপমেন্ট হবে। 


চিত্র-৩.০৭: ২৮-০৩-২০১৯ তারিখে অনুষ্ঠিত স্থানীয় পর্যায়ের কর্মশালা 


৪৯ 


(২) সিগন্যাল ও টেলিকমিউনিকেশন কনসালট্যান্ট এর উপস্থাপনা: মেট্রোরেলের সিগনালিং ও সিস্টেম অটোমেশান 
সম্পর্কে চেকলিন্ট সংগৃহীত তথ্য, পর্যবেক্ষণ ও সুপারিশ ওয়ার্কশপে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেন। (অনুচ্ছেদ- 
৩.০৮.১ দ্রষ্টব্য) 


(৩) উপস্থাপনার বিভিন্ন পর্যায়ে ড. মোঃ মশিউর রহমান, মহাপরিচালক, পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-২ (পরিবহন) 
আইএমইডি বলেন: 

» মান নিয়ন্ত্রণ (39811 0000101) নিশ্চিত করতে হবে। 

» সংশোধিত কর্ম-পরিকল্পুনা 0২০৬15৩৫ ৬/০07. 1791) গ্রহণ করা হয়েছে কিনা? 


১» পিডিপিএসকে প্রকল্পের টাইম ম্যানেজমেন্ট এবং কোয়ালিটি ম্যানেজমেন্ট ইত্যাদি সম্পর্কে রিপোর্ট প্রদান 
করতে হবে। 


» এমআরটি লাইন-৬ এর সম্পূর্ণ এলাইনমেন্ট জুড়ে রাস্তা সংকুচিত করে একই সময়ে কাজ করার ফলে 
জনগণের দুর্ভোগ হচ্ছে পার্ট বাই পার্ট কেন করা হল না? উদাহরণ হিসেবে তিনি বলেন, ক্যানবেরায় ১.০০ 
কিমি করে মেট্রোরেলের কাজ করা হচ্ছে। 


৯» বায়ু দূষণ রোধে যথেষ্ট ব্যবস্থা নেয়া হচ্ছেনা এবং যানজটে জন-দুর্ভোগ হচ্ছে। 


(8) জনাব মোহাম্মদ তানভীর আক্কাস, উপ-পরিচালক, পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-২ (পরিবহন), আইএমইডি 
বলেন: 


* আইএমইডি কর্তৃক বর্তমান ২৪টি চলমান প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ ও ২৪ টি সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন 
করা হচ্ছে। 


পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করতঃ এ সমীক্ষাগুলো করা হচ্ছে যাতে 3 ০৮০ %1০৬/ অর্থাৎ নিরপেক্ষ 
প্রতিবেদন পাওয়া যায়। 


মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ২০২০ সালের মধ্যে এমআরটি লাইন-৬ চালু করতে হবে। 


৬ অদ্যকার কর্মশালায়-এ প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কিত সমস্যা ও সমাধান ইত্যাদি সম্পর্কে সকলের 
মতামত গ্রহণ করা হবে। 


(৫) প্রকল্প ব্যবস্থাপক-০২ (সিপি ০৩ ও সিপি-০৪) বলেন: 
এ ১৭ আগস্ট ২০১৭ থেকে পাইলিং কাজ শুরু হয়েছে। 


এ ক্যান্টনমেন্ট রাস্তা ব্যবহার করা যায় কি না তা চেষ্টা করা হয়; কিন্তু বাস-মালিক সমিতি ক্যান্টনমেন্ট রাস্তা 
দিয়ে বাস চালাতে আগ্রহী হয়নি। 


এ মিরপুর ও প্রগতি সরণির রাস্তায় ওভারটেকিং প্রবণতা বেশি, ফলে যানজট সৃষ্টি হয়। 
এ ট্রাফিক ব্যবস্থাপনা একটা জটিল বিষয়। 


এ বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। যথেষ্ট পানি ছিটানো হচ্ছে তা সন্ত্বেও বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব 
হচ্ছেনা; কারণ ঢাকার বায়ুতে এমনিতেই বায়ু দূষণের মাত্রা বেশি। 

এ তবে সিপি ০৩ ও সিপি ০৪ এর থেকে শিক্ষা নিয়ে সিপি ০৫ ও সিপি ০৬ এ প্রয়োগ করা হচ্ছে। ফলে সিপি 
০৫ ও সিপি ০৬ এ সমস্যাগুলো থাকবেনা। 


এ ইতোমধ্যে ১১.২৯ কিমি এর মধ্যে ৩.৫০ কিমি সমাপ্ত হয়েছে। সম্পূর্ণ ভায়াডাক্ট সমাপ্ত হবে ডিসেম্বর ২০১৯ 
সালের মধ্যে। 


(৬) অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেক্ত্রো-মেকানিক্যাল) বলেন: 
** ওয়ার্কশপে আইডিয়া শেয়ারিং (70০৪ 91)11008) হচ্ছে। 


* ইতোমধ্যে ইলেক্রো-মেকানিক্যাল ক্ষেত্রে পরামর্শক প্রতিষ্ঠানকে কিছু তথ্য দেয়া হয়েছে। ভালো রিপোর্টের 
স্বার্থে আরো তথ্য দেয়া হবে। 


*% পরবর্তী প্রকল্পগুলো আন্ডারগ্রাউন্ড হবে। 


** তথ্য দেয়া ও নেয়া প্রকল্প বাস্তবায়নের স্বার্থে গুরুত্বপূর্ণ। প্রকল্পটি 28179 00110195101 করতে হবে। তা 
কতটুকু ৪০11০%810 বা 707-90116৬৪91০ চিন্তা না করে নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করার প্রচেষ্ঠা চলছে। 


(খ) উন্মুক্ত আলোচনা: 

(১) মহিলা ওয়ার্ড কমিশনার, ওয়ার্ড নং-৬, সংরক্ষিত ওয়ার্ড _ং-১২, ১৩ ও ১৪ বলেন: 
* জনগণ আগে মেট্রোরেল (এমআরটি লাইন-৬) নিয়ে ক্ষিপ্ত ছিল; এখন শান্ত আছে। 
€ গুণগত মান যেন ১০০% ঠিক থাকে। 

** বৃদ্ধ/শিশুদের কোচের মধ্যে হইল চেয়ার রাখার/বসার সুবিধা দেওয়া হবে কি না? 
*% অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে ব্যবস্থা করতে হবে। 
%* রাস্তা ব্যবহারে জনগণকে ট্রাফিক নিয়ম-কানুনের প্রতি সচেতন থাকতে হবে। 
* ট্রাফিকের ব্যবস্থাপনা আরো ভালো করতে হবে। 
*% মিরপুরের রাস্তার অবস্থা খুবই খারাপ। 
* বাসের কোন নিয়ন্ত্রণ নেই। 
*% ভায়াডাক্টের নিচে বাগান সৃজনের ব্যবস্থা করতে হবে। 
(২) সেক্রেটারি, ১৪ নং ওয়ার্ড, ডিএনসিসি বলেন: 


» মূল সমস্যা হল শেওড়াপাড়া, কাজীপাড়া এলাকায় বিভিন্ন গলির সম্মুখে রিক্সা দীড়িয়ে থাকে, ফলে রাস্তা বন্ধ 
হয়ে যানজট সৃষ্টি হয়। 


» ফুটপাথে অবৈধ দোকান থাকার ফলে নামাজের সময় যানজট সৃষ্টি হয়। 

» ফুটপাথের কিছু কিছু জায়গায় ড্রেনের স্লাব ভাঙ্গা আছে। 

» এমআরটি লাইন-৬ এর নির্মাণ কাজের সময় কোন দুর্ঘটনা ঘটে নি- এটা প্রশংসনীয়। 
৯» সুয়ারেজ লাইনে সমস্যা হয়েছে। 


»* শীতলক্ষ্যা নদীর পানির লাইন কাটা পড়েছে; ফলে শেওড়াপাড়া এলাকার পশ্চিম পার্বের মানুষ নিয়মিত 
পানি পায়না। 


৯» মেট্রোরেলের কাজ মিরপুরে সবার আগে শুরু হয়েছে- যা আমদের জন্যে সৌভাগ্য। 
৯» যানজট নিয়ন্ত্রণে ফ্লাগ ম্যান আরও বাড়ানো দরকার। 


» বর্ষার পূর্বেই কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনের কাজ সমাপ্ত করতে না পারলে কাজীপাড়ার 
জলজট/জলাবদ্ধতার ফলে নির্মাণ কাজ বাধাগ্রস্ত হবে। 


৫১ 


(৩) জনাব জিয়াউর রহমান, ব্যবসায়ী, পশ্চিম শেওড়াপাড়া বলেন: 
** নির্মাণ কাজ চলার ফলে পরিবেশ দূষণ বেড়েছে। 


** রাস্তা বন্ধের কারণে ক্রেতাগণ দোকানে না আসায়, বিক্রয় হাস পেয়েছে; ফলে ব্যবসায়ীদের অনেক আর্থিক 
ক্ষতি হচ্ছে৷ দোকানভাড়া ও কর্মচারীদের বেতন দেয়ার স্বার্থে ক্রেতাগণকে ৩০% পর্যন্ত ডিসকাউন্ট দেয়া 
হচ্ছে। 

** যানবাহন শুধুমাত্র নির্ধারিত স্টপেজে থামাতে হবে। এ বিষয়ে যানবাহন চালক ও যাব্রীগণকে সচেতন হতে 
হবে, ফ্লাগম্যান ও ট্রাফিক পুলিশ ব্যবস্থা গ্রহণ করলে যানজট কমবে। 

** আইল্যান্ডের গাছ কেটে পরিবেশের ভারসাম্য নস্ট করা হয়েছে। ভারসাম্য উদ্ধারে /7901408100০ এর 
মাধ্যমে আইল্যান্ডে বাগান করা যায়] 


+* দোকানের সরাসরি সামনে ব্যারিয়ার স্থাপন ঠিক নয়; কাজের প্রয়োজনে দেয়া হলেও সম্প সময়ে সরানো 
হলে ব্যবসায়ে ক্ষতি কম হবে। 


৫২ 


৩.০৬ প্রকল্পের ক্রয় কার্যক্রম পর্যালোচনা: 


৩.০৬.১ প্রকল্পের ক্রয় কাজের ধরন ও সংখ্যা: ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (এমআরটি লাইন-৬) পণ্য 
(0০995), কার্য ডে/075) ও সেবা (591০9)-তিন ধরনের কব্রয়কাজ সম্পন্ন করা হয়েছে! মূল ডিপিপি"র ক্রয় 
পরিকল্পনা অনুযায়ী এ প্রকল্পে ১৭টি ক্রয়চুক্তি পরিকল্পনা করা হয়েছে। তন্মধ্যে পণ্য সংক্রান্ত ৫টি, সেবা ৫টি এবং কার্য 
৭টি | তবে সংশোধিত ডিপিপি অনুযায়ী চুক্তি সংখ্যা ২০টি। উক্ত চুক্তিসমূহের বিবরণী সারণি ৩.৫৭, ৩.৫৮ ও ৩.৫৯ 
এ দেয়া হলো। 


(ক) পণ্য (০০০) ক্রয়ের প্যাকেজসমুহ: 
সারণি-৩.৫৭: পণ্য (9০০৫3) ক্রয়ের প্যাকেজসমূহের তথ্য (লক্ষ টাকায়) 
প্যাকেজ | ডিপিপি অনুযায়ী | একক | পরিমাণ ক্রয় পদ্ধতি ও | চুক্তি তহবিল | প্রাক্কলিত ব্যয় / চুক্তি মূল্য 
নং ক্রয় প্যাকেজের (ধরন) অনুমোদন | এর জিওবি পিএ 
বর্ণনা কর্তৃপক্ষ | উৎস 
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ 
জিডি-০১ | অফিস এর থোক ওটিএম/ পিডি জিওবি ৫৯.২২ ৫৯.২২ ০.০০ 
উপকরণ ডিপিএম/ 
সরবরাহ আরএফকিউ 
জিডি-০২ | কম্পিউটার ও 1 থোক ওটিএম/ পিডি জিওবি ৪৪.৯৫ ৪৪.৯৫ ০.০০ 
অন্যান্য পণ্য আরএফকিউ 
সরবরাহ 
জিডি-০৩ | নতুন যানবাহন | সংখ্যা | ১৪ | ওটিএম/ পিডি/ডিএম | জিওবি ৯৭৪.০২ ৯৭৪.০২ ০.০০ 
সরবরাহ ডিপিএম টিসি/এমআ 
রটিবি 
জিডি-০৩ | পিকআপ ও সংখ্যা] ২৫  ওটিএম/ পিডি/ডিএম | জিওবি | ৩০৬.০০ ৩০৬.০০ ০.০০ 
মাইক্রোবাস ডিপিএম টিসি/এমআ 
জিডি-০৪* ; রোলিং স্টক থোক ওটিএম পিডি/ডিএম | পিএ ২৮৭০৩৪.৪৭ : ৩৩৯৬২.২৯ ২৫৩০৭২.১৮ 
ক্রয় এবং ডিপো (আইসিবি ৮3 | টিসি/এমআ 
ইকুইপমেন্ট ক্রয় অনুসরণে) রটিবি 
জিডি-০৫ কম্পিউটার থোক ওটিএম/ পিডি জিওবি | ১০.০০ ১০.০০ ০.০০ 
সফটওয়্যার ডিপিএম/ 
সরবরাহ আরএফকিউ 
জিডি-০৬ | অফিস থোক ওটিএম/ পিডি জিওবি 1 ৪২.৯০ ৪২.৯০ ০.০০ 
আসবাবপত্র ডিপিএম/ 
সরবরাহ আরএফকিউ 
জিডি-০৭ | যানবাহন থোক ওটিএম/ পিডি জিওবি 1 ১৫১.২০ ১৫১.২০ ০.০০ 
মেরামত ও ডিপিএম/ 
রক্ষণাবেক্ষণ আরএফকিউ) 
মোট মূল্য ২৮৮৪৭১.৫৫  ৩৫৩৯৯.৩৭ 1২৫৩০৭২.১৮ 


* পরবর্তীতে প্যাকেজ নং- সিপি-০৮ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে। 


৫৩ 


(খ) সেবা (১০.৮1০৪) ক্রয়ের প্যাকেজসমূহ: 


সারণি-৩.৫৮: সেবা (9০1০০) ক্রয়ের প্যাকেজসমূহের তথ্য (লক্ষ টাকায়) 
প্যাকেজ ৷ ডিপিপি অনুযায়ী | একক ! পরিমাণ | ক্রয়পদ্ধতি ! চুক্তি | তহবিল প্রাক্কলিত ব্যয় / চুক্তি মূল্য 
নং ক্রয় প্যাকেজের ও ধরন | অনুমোদন | এর মোট জিওবি পিএ 
বর্ণনা কর্তৃপক্ষ | উৎস 
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ 
এস-০১*% জেনারেল জন- | ৭৯০০ 1 কিউবিএস  সিসিজিপি | পিএ ও 1 ৯৯৯৩৫.০০ 1২০৯৩৫.০০ 1 ৭৯০০০.০০ 
পরামর্শক সেবা মাস জিওবি 
(জিসি) (ডিজাইন, 
সুপারভিশন ও 
ব্যবস্থাপনা) 
এস-০২ । প্রাতিষ্ঠানিক জন- ৩১৬ | কিউবিএস | সিসিজিপি পিএ ও | ২৬৯৭.৭০ 1 ৫৬১.৩৬ ২১১৮.৩৪ 
উন্নয়নে পরামর্শক মাস জিওবি 
সেবা (আইডিসি) 
এস-০৩ | পুনর্বাসন সহায়তা  জন- ৮১৩ | কিউবিএস | সিসিজিপি পিএ ও 1] ১১৭৭.৮৭ 1 ২৪৬.৭৫ ৯৩১.১২ 
পরামর্শক সেবা মাস জিওবি 
এস-০৪ | টেকনিক্যাল ব্যক্তি | জন- ১০০ আইসি [ব্যবস্থাপনা | জিওবি ] ২০০.০০ ২০০.০০ ০.০০ 
কনসালট্যান্ট মাস পরিচালক 
(আইসি) 
এস-০৫ | ইন্টারনাল অডিট [| থোক এফসি/কিউ | ব্যবস্থাপনা | জিওবি ৪৮.০০ ৪৮.০০ ০.০০ 
বিএস পরিচালক 
এস-০৬ | বিশেষজ্ঞ প্যানেল  থোক এফসি/কিউ : ব্যবস্থাপনা | পিএ ও ৮০০.১১ ৪০০.১১ ৪০০.০০ 
(পিওই) বিএস পরিচালক । জিওৰি 
মোট মূল্য ১০৪৮৪০.৬৮ 1 ২২৩৯১.২২ ৷ ৮২৪৪৯.৪৬ 


* সেবা ক্রয়ের মধ্যে এস-০১ এর আওতায় 771৬] কনসালট্যান্টকে প্রকল্পের জিসি নিয়োগ করা হয়। 


৫৪8 


(গ) কার্য ডে/074) ক্রয়ের প্যাকেজসমূহ: 


সারণি-৩.৫৯ কার্য ক্রয়ের প্যাকেজসমূহ (লক্ষ টাকায়) 
প্যাকেজ | ডিপিপি একক ৷ পরিমাণ | ক্রয়পদ্ধতি। চুক্তি তহবিল প্রাক্কলিত ব্যয় চুক্তি মূল্য 
নং অনুযায়ী ক্রুয় ও (ধরন) ! অনুমোদন : এর [মোট জিওবি পিএ 
প্যাকেজের কর্তৃপক্ষ ); উৎস 
বর্ণনা 
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ 
সিপি-০১ ! ডিপো এরিয়ায় | হেক্টর : ২৩.৮৫ 1 ওটিএম ডিএমটিসি | পিএ ও | ৫৮০৬০.৭৪ [ ৬৮৬৯.৮২ 1 ৫১১৯০.৯২ 
ভূমি উন্নয়ন (আইসিবি জিওবি 
কাজ 7৫ 
অনুসরণে) 
সিপি-০২ ডিপো বমি | ২২২,০০০ | ওটিএম ডিএমটিসি । পিএ ও 1১৫৯৫৫৬.৯৯ :১৮৮৭৮.৯৯ 1 ১৪০৬৭৮.০০ 
এরিয়াতে (আইসিবি জিওবি 
সিভিল এবং ৮৫ 
ভবন নির্মাণ 
রা অনুসরণে) 
সিপি-০৩ । ভায়াডাক্ট এবং | কিমি ৫.৬২ : ওটিএম ডিএমটিসি | পিএ ও 
স্টেশন নির্মাণ (আইসিবি জিওবি 
কাজ (উত্তরা 2৫ 
থেকে) অনুসরণে) 
সিপি-০৪ | ভায়াডাক্ট এবং | কিমি | ৫.৬৭ | ওটিএম ডিএমটিসি | পিএ ও | ৪২৭৬১৫.১৫ | ৫০৫৯৫.৯৭ | ৩৭৭০১৯.১৮ 
স্টেশন নির্মাণ (আইসিবি জিওবি 
কাজ (মিরপুর- 73 
১১ থেকে) অনুসরণে) 
সিপি-০৫ 1 ভায়াডাক্ট এবং | কিমি | ৩.৬৬ । ওটিএম ডিএমটিসি ; পিএ ও  ২৫৪৯১১.২০ | ৩০১৬১.৪২ ২২৪৭৪৯.৭৮ 
স্টেশন নির্মাণ (আইসিবি জিওবি 
কাজ 7৫ 
(আগারগাও অনুসরণে) 
থেকে) 
সিপি-০৬ 1 ভায়াডাক্ট এবং | কিমি | ৪.৮৪ । ওটিএম ডিএমটিসি | পিএ ও | ১৯৮৮৯৭.৯৬ | ২৩৫৩৩.৮৬ ; ১৭৫৩৬৪.১০ 
স্টেশন নির্মাণ (আইসিবি জিওবি 
কাজ (কাওরান 7 
বাজার থেকে অনুসরণে) 
মতিঝিল) 
সিপি-০৭ | ই এন্ড এম এবং | থোক ওটিএম ডিএমটিসি | পিএ ও ; ৩০৭৪২৪.৯৯ | ৩৬৩৭৪.৮৩ ; ২৭১০৪৯.৪০ 
সাব-স্টেশন (আইসিবি জিওবি 
নির্মাণ কাজ ০3 
অনুসরণে) 
মোট মুল্য ১৪০৬৪৬৬.২০ : ১৬৬৪১৪.৯০ ১২৪০০৫১.৩৮ 


৫৫ 


৩.৬.০২ নমুনা চুক্তি নির্বাচন: প্রারভ্ভিক প্রতিবেদনের কর্ম-পদ্ধতির অনুচ্ছেদ ৩.০২.০১ অনুযায়ী পর্যালোচনার জন্যে 
নির্বাচিত প্যাকেজের তালিকা সারণি ৩.৬০ এ দেয়া হলো। 


সারণি-৩.৬০: নির্বাচিত নমুনা চুক্তির তালিকা 


ক্রমিক : প্যাকেজ নং ক্রয় চুক্তির নাম চুক্তি মূল্য ভ্যাট-ট্যাক্সসহ ! ক্রয় পদ্ধতি ধরন 
নং (লক্ষ টাকায়) 
০১ | সিপি-০৩ ও ভায়াডাক্ট ও স্টেশন নির্মাণ | ৪২৩০৫৫.১৯৬৫৩ ! ওটিএম আইসিবি ৯3 
সিপি-০৪ (উত্তরা ৩য় পর্ব থেকে অনুসরণে 

আগারগীও পর্যন্ত) 

০২ | সিপি-০৭ ইলেত্িক্যাল এন্ড ৪৯৩০১৩.০৬৮০০ ওটিএম আইসিবি 73 
মেকানিক্যাল সিস্টেম অনুসরণে 

০৩ | সিপি-০৮ রোলিং স্টক ও ডিপো ৪২৫৭২৪.৫৫৪৬৫ ওটিএম আইসিবি ৯3 
ইকুইপমেন্ট অনুসরণে 


৩.০৬.৩ নমুনা চুক্তি যাচাই এবং প্রাপ্ত তথ্যাদি: প্রকল্পের কার্য (40) ক্রয়সমূহের মধ্যে নির্বাচিত চুক্তিসমূহের 
বার্ষিক ক্রয় পরিকল্পনা অনুমোদন, দরপত্র আহবান, বিজ্ঞপ্তি প্রচার, দরপত্র উন্মুক্তকরণ, দরপত্র মূল্যায়ন, চুক্তি স্বাক্ষরের 
জন্যে নোটিশ প্রদান (২০4), চুক্তি সম্পাদন ইত্যাদি ক্ষেত্রে পিপিআর, ২০০৮ যথাযথভাবে অনুসরণ করা হয়েছে 
কিনা তা যাচাইয়ের জন্যে প্রারন্তিক প্রতিবেদনে বর্ণিত চেকলিস্ট (সংযুক্তি-৫) ফরম্যাটে তথ্য সংগ্রহ করা হয়। 
সংগৃহীত তথ্য অনুযায়ী নির্বাচিত ক্রয় চুক্তিসমূহের ক্রয়-প্রক্রিয়ার সার-সংক্ষেপ সারণি-৩.৬১-এ (সিপি-০৩, সিপি- 
০8 ও সিপি-০৭) এবং সারণি ৩.৬২-এ (সিপি-০৮) দেয়া হলো। 


সারণি-৩.৬১: সিপি-০৩, সিপি-০৪ ও সিপি-০৭ চুক্তিসমূহের ক্রয় কার্যক্রমের তথ্য 


০ ৪. -০ 
2 কার্যক্রম (১০০1) ] প্রযোজ্য বিথি মোতাবেক করণীয় হক রা টন 
০১ | বার্ষিক ক্রয় পরিকল্পনা | পিপিআর-২০০৮-এর বিধি ১৬(৫), | ক্রয় পরিকল্পনা ক্রয় পরিকল্পনা ডিপিপিতে 
অনুমোদিত কিনা? ১৬ (৭) অনুযায়ী 1707 কর্তৃক | ডিপিপিতে অন্তর্ভূক্ত আছে | অন্তর্ভুক্ত আছে 
অনুমোদিত হতে হবে। 
০২ ক) পত্রিকায় বিজ্ঞাপন ! পিপিআর ২০০৮-এর বিধি ৯০1 ১| 19115 ১081 ১1 1)911% 921 
প্রকাশিত হয়েছিল কিনা? | (২ক) অনুযায়ী ১টি বাংলা, ১টি | ২। দৈনিক ইত্তেফাক ২। দৈনিক ইত্তেফাক 
খ) বিজ্ঞাপন প্রকাশ হলে, | ইংরেজী পর্রিকায় প্রকাশ করতে | ৩। দৈনিক যুগান্তর ! ৩ দৈনিক যুগান্তর 
পত্রিকার নাম- হবে ৩০/০৬/২০১৫ ১৮/০৩/২০১৫ 
০৩ | সিপিটিইউ”র বিধি ৯ (২ব) অনুযায়ী প্রাক্কলিত হ্যা; এছাড়াও হ্যা; এছাড়াও 
ওয়েবসাইটে প্রকাশ করা | মূল্য ১.০০ কোটির উর্ধে বিধায় ভড/৬/.00000.015-00-এ 1 ৮৬4৬/.0100.015.১0-এ 
হয়েছিল কিনা? সিপিটিউ ওয়েবসাইট-এ প্রকাশিত হয়েছে। প্রকাশিত হয়েছে। 
প্রকাশযোগ্য 
০৪ 1101023 ডকুমেন্ট [বিধি ৯৪ (৬) অনুযায়ী দরপত্র | ৩৫টি ৩১টি 
কতটি বিক্রয় হয়েছিল? | বিক্রয়ের প্রয়োজনীয় রেকর্ড | 201 00:70 17207101720 
ক্রয়কারী কর্তৃক সংরক্ষণ করা 
অবশ্য করণীয় 
০৫ | কতটি প্রতিষ্ঠান দরপত্রে নি ৬টি ৪টি 
অংশগ্রহণ করেছিল? 
০৬ | দরপত্র দাখিলের জন্যে 1 বিধি ৬১৫৪) অনুযায়ী ৫ কোটি । ৭১ দিন ১০৫ দিন 
কতদিন সময় দেয়া টাকার বেশি হলে ন্যুনতম ২৮ দিন | 73 খোলার তারিখ: [0 খোলার তারিখ: 
হয়েছিল? ০৯-০৯-২০১৫ ১৩-০৭-২০১৫ 
[10 খোলার তারিখ: [10 খোলার তারিখ: 
২৮-০৯-২০১৬ ৩০-০১-২০১৭ 


৫৬ 


সিপি-০৩ ও ০৪ সিপি-০৭ 
৮ কার্য ভ্রম (4০61৮15) | প্রযোজ্য বিধি মোতাবেক করণীয় কৃত অবস্থা কৃত অবন্থ 
০৭ দরপত্র উন্মুক্ত কমিটির | বিধি ৭১) অনুযায়ী ৩ জন ৩ জন ৩ জন 
(টিওসি) সদস্য সংখ্যা 
কত জন? 
০৮ [টিওসি-তে টিইসি”র | বিধি ৭১) অনুযায়ী ১ জন ১ জন ১ জন 
সদস্য সংখ্যা কত জন? 
০৯ | দরপত্র মূল্যায়ন কমিটির | বিধি ৮ (১) অনুযায়ী কমপক্ষে ৫, | ৭জন ৭জন 
(টিইসি) সদস্য সংখ্যা! সর্বাধিক ৭ জন 
কত জন? 
১০ | টিইসি-তে বহিঃস্থ দপ্তরের | বিধি ৮ (৮) অনুযায়ী ২ জন ৩ জন ৩ জন 
সদস্য সংখ্যা কত জন? 
১১ 1216-0019110090101) _ 
/701-এর মাধ্যমে 
১17010115-এ কতজন ৪ জন ৪ জন 
নির্বাচিত করা হয়েছে? 
১২ কতজন 91)07-115 হতে _ ২ জন ০ জন 
পারেন নি; এর কারণ কারণ- ন্যুনতম ২ বছরের 
কি? অনুরুপ পূর্ত কাজের 
অভিজ্ঞতা না থাকা 
১৩ | দরপত্র গ্রহণের কত বিধি ৩৬৬) তফসিল অনুযায়ী ৩ | ১০ সপ্তাহ ৭০ সপ্তাহ 
দিনের মধ্যে মূল্যায়ন সপ্তাহ কারিগরি: ১৫-১১-২০১৬ | কারিগরি: ২৪-০৯-২০১৭ 
কাজ সম্পন্ন হয়েছে? আর্থিক:১১-১২-২০১৬ আর্থিক: ২৭-০২-২০১৮ 
10০4"র 104"র 
০01)601161)06: ০0100011161)06: 
7310 00900100101: | 1310 00900100011 : 
১৭-০৪-২০১৬ ২৮-০৪-২০১৬ 
কারিগরি:২৮-০৪-২০১৬ | কারিগরি: ১৫-১০-২০১৭ 
আর্থিক: ১২-০২-২০১৭ | আর্থিক: ১৬-০৪-২০১৮ 
১৪ (ক) অনুমোদনকারী নি [)এনাশে, বো সভা |7)৬ণাশে, বো সভা 
কর্তৃপক্ষ কে? অনুমোদনকারী কর্তৃপক্ষ | অনুমোদনকারী কর্তৃপক্ষ 
খ) মূল্যায়ন প্রতিবেদন : বিধি ৩৬ (৩ক-১) অনুযায়ী 
নিয়মানুযায়ী মূল্যায়ন প্রতিবেদন অনুমোদনকারী 
অনুমোদনকারী কর্তৃপক্ষের নিকট সরাসরি প্রেরণ [হ্যা হ্যাঁ 
কর্তৃপক্ষের নিকট প্রেরণ | যোগ্য 
করা হয়েছিল কিনা? 
১৫ | ক) দরপত্রের বৈধতার বিধি ১৯ (১) অনুযায়ী দরপত্রের | ২৪০ দিন ২৪০ দিন 
মেয়াদ কতদিন ছিল? বৈধতার মেয়াদ ৬০-১২০ দিন 
নির্ধারণ করার বিধান 
খ) দরপত্রের মূল 
বৈধতার মেয়াদে চুক্তিপত্র রি হ্যাঁ না 
স্বাক্ষরিত হয়েছিল 
কিনা? 
১৬ 1 ক) বৈধতার মেয়াদ 
বর্ধিত করা হয়েছিলো ৫ না হ্যা 
কিনা? 
খ) চুক্তি স্বাক্ষরের ্ ০৩-০৫-২০১৭ ৩০-০৬-২০১৮ 
তারিখ: 


৫৭ 


হয়েছিল? 


বেশি হলে ন্যুনতম ২৮ দিন 


-০৩ ও ০ -০৭ 
বর কার্য ভ্রম (4০61৮15) | প্রযোজ্য বিধি মোতাবেক করণীয় হত ক অবস্থা 

১৭ [মূল বৈধতার মেয়াদে _ প্রযোজ্য নহে প্রাইস নেগোশিয়েশন এর 
চুক্তিপত্র স্বাক্ষরিত হয়ে না জন্যে 
থাকলে তার কারণ কি 
ছিলো? 

১৮ ক) চুক্তি অনুযায়ী কাজ _ ৩১-০৮-২০২০ ১০-০৯-২০২২ 
সম্পাদনের তারিখ: 

খ) প্রকৃত সম্পাদনের রঃ চলমান চলমান 

তারিখ: 

গ) নির্মীতা প্রতিষ্ঠান পিপিআর এর বিধি ৩৯১) (অ), | চুক্তি অনুযায়ী কর্মপরিকল্পনা অনুযায়ী 
কর্তৃক তকর্ম- | (আ) হে) লক্ষ্যমাত্রা- ৫৮.৩৩% ০.০৩% এগিয়ে আছে 
অগ্রগতি হচ্ছে কিনা? ৩৯.৫৩% 

১৯ | ক) দরপত্র ফ্রন্ট না প্রযোজ্য নয় 
লোড্ড/আন ব্যালেন্সভ _ 
ছিল কিনা? 

খ) হ্যা হলে, যথেষ্ট কার্য রি প্রযোজ্য নয় প্রযোজ্য নয় 
সম্পাদন জামানত 

(19170111791706 

১০০15) রাখা হয়েছে 

কিনা? 

২০ চুক্তি অনুযায়ী কাজের ৫৪৬ দিন [)],0১-২ বছর 
ত্রুটি-বিচ্যুতি সংশোধনের _ রক্ষণাবেক্ষণ আরো ৪ বছর 
সময়-সীমা 107 কত 
বছর? 

সারণি-৩.৬২: সিপি-০৮ চুক্তির ক্রয় কার্যক্রমের তথ্য 
-০ 
হি কার্যক্রম (১০৮1) প্রযোজ্য বিধি মোতাবেক করণীয় গাও 
০১ | বার্ষিক ক্রয় পরিকল্পনা অনুমোদিত কিনা? | পিপিআর-২০০৮-এর বিধি ১৬৫৫), | ক্রয় পরিকল্পনা ডিপিপিতে অন্তভূক্ত 
১৬৫৭) অনুযায়ী 17077 কর্তৃক | আছে। 
অনুমোদিত হতে হবে। 
০২ | ক) পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল | পিপিআর ২০০৮-এর বিধি ৯০ (২ক) | ১1 [99119 9191 
কিনা? অনুযায়ী ১টি বাংলা, ১টি ইংরেজী | ২। দৈনিক ইত্তেফাক 
খ) বিজ্ঞাপন প্রকাশ হলে, পত্রিকার নাম- পত্রিকায় প্রকাশ করতে হবে ৩। দৈনিক যুগান্তর 
৩০/০১/২০১৫ 
০৩ | সিপিটিইউ”র ওয়েবসাইটে প্রকাশ করা বিধি ৯ (২ঝ) অনুযায়ী প্রাক্কলিত মূল্য  হ্যাঁ। এছাড়াও 
হয়েছিল কিনা? ১.০০ কোটির উর্ধ্বে বিধায় সিপিটিউ ভড/৬/.07000.015-09-এ 
ওয়েবসাইটে প্রকাশযোগ্য প্রকাশিত হয়েছে। 
০৪ 110] 00:70 ডকুমেন্ট কতটি বিক্রয় বিধি ৯৪ (৬) অনুযায়ী দরপত্র বিক্রয়ের ৷ ৩০ টি 
হয়েছিল? প্রয়োজনীয় রেকর্ড ক্রয়কারী কর্তৃক 115011007৫3 
সংরক্ষণ করা অবশ্য করণীয় 
০৫ | কতটি প্রতিষ্ঠান দরপত্রে অংশগ্রহণ নর ৮টি 
করেছিল? 
০৬ | দরপত্র দাখিলের জন্যে কতদিন সময় দেয়া | বিধি ৬১ (৪) অনুযায়ী ৫ কোটি টাকার | ৮২ দিন 


703 খোলার তারিখ: ২১-০৪-২০১৫ 
[10 খোলার তারিখ: ০৯-০৮- 
২০১৬ 


৫৮ 


০৭ | দরপত্র উন্মুক্ত কমিটির (টিওসি) সদস্য সংখ্যা | বিধি ৭ (১) অনুযায়ী ৩ জন ৩ জন 
কত জন? 
০৮ ] টিওসি-তে টিইসি”র সদস্য সংখ্যা কত জন? | বিধি ৭ (১) অনুযায়ী ১ জন সি 
০৯ | দরপত্র মূল্যায়ন কমিটির (টিইসি) সদস্য (বিধি ৮ (১) অনুযায়ী কমপক্ষে ৫, (৭ জন 
সংখ্যা কত জন? সর্বাধিক ৭ জন 
১০ | টিইসি-তে বহিঃস্থ দপ্তরের সদস্য সংখ্যা কত | বিধি ৮ (৮) অনুযায়ী ২ জন ৩ জন 
জন? 
১১ 1 16-00911081097/7.01]-এর মাধ্যমে _ ৮টি প্রতিষ্ঠান 
917011115(-এ কতজন নির্বাচিত করা 
হয়েছে? 
১২ কতজন 91101-115 হতে পারেন নি; এর _ জানা যায়নি 
কারণ কি? 
১৩ | দরপত্র গ্রহণের কত দিনের মধ্যে মূল্যায়ন বিধি ৩৬ (৬) তফসিল অনুযায়ী ৩ সপ্তাহ । ১৮২ দিন (২৬ সপ্তাহ) 
কাজ সম্পন্ন হয়েছে? কারিগরী: ১৫-১২-২০১৬ 
আর্থিক: ২৭-০২-২০১৮ 
104 *র 0017001761709: 
7310 00০0170610: ১১-১১-২০১৫ 
কারিগরী :২৮-১২-২০১৬ 
আর্থিক: ০৬-০২-২০১৭ 
১৪ 1 কে) অনুমোদনকারী কর্তৃপক্ষ কে? _ [৬ণণে, বোর্ড সভা 
অনুমোদনকারী কর্তৃপক্ষ 
(খ) মূল্যায়ন প্রতিবেদন নিয়মানুযায়ী বিধি ৩৬ (৩ক-১) অনুযায়ী মূল্যায়ন হ্যা 
অনুমোদনকারী কর্তৃপক্ষের নিকট প্রেরণ প্রতিবেদন অনুমোদনকারী কর্তৃপক্ষের 
করা হয়েছিল কিনা? নিকট সরাসরি প্রেরণযোগ্য 
১৫ | ক) দরপত্রের বৈধতার মেয়াদ কতদিন বিধি ১৯ (১) অনুযায়ী দরপত্রের বৈধতার | ২৪০ দিন 
ছিল? মেয়াদ ৬০-১২০ দিন নির্ধারণ করার 
বিধান 
খ) দরপত্রের মূল বৈধতার মেয়াদে চুক্তিপত্র _ হ্যাঁ 
স্বাক্ষরিত হয়েছিল কিনা? 
১৬ | ক) বৈধতার মেয়াদ বর্ধিত করা হয়েছিলো না 
কিনা? 
খ) চুক্তি স্বাক্ষরের তারিখ: _ ০৬-০৮-২০১৭ 
১৭ 1 মূল বৈধতার মেয়াদে চুক্তিপত্র স্বাক্ষরিত ্ প্রযোজ্য নয় 
হয়ে না থাকলে তার কারণ কি ছিলো? 
১৮ | ক) চুক্তি অনুযায়ী কাজ সম্পাদনের তারিখ: ্ ২১-১২-২০২১ 
খ) প্রকৃত সম্পাদনের তারিখ: _ চলমান 
গ) নির্মীতা প্রতিষ্ঠান কর্তৃক দাখিলকৃত কর্ম-  পিপিআর এর বিধি ৩৯(১) (অ), (আ)9 (ই) | সন্তোষজনক অগ্রগতি হচ্ছে 
পরিকল্পনা অনুযায়ী অগ্রগতি হচ্ছে কিনা? 
১৯ | ক) দরপত্র ফ্রন্ট লোডেড/আন ব্যালেসড রী প্রযোজ্য নয় 
ছিল কিনা? 
খ) হ্যাঁ হলে, যথেষ্ট কার্য সম্পাদন জামানত ্ জামানত গ্রহণ করা হয়েছে; 
(7১০1011081)06 ১০০০11(5) রাখা হয়েছে 
কিনা? 
২০ | চুক্তি অনুযায়ী কাজের ত্ুটি-বিচ্যুতি ৫৪৬ দিন 


সংশোধনের সময়-সীমা ])]7 কত বৎসর? 


৫৯ 


৩.০৬.৪ পর্যবেক্ষণ: 
(১) ক্রয়-প্রক্রিয়ার ব্যত্যয় সংক্রান্ত পর্যবেক্ষণ অনুচ্ছেদ ৪.০১ (চ) তে উল্লেখ করা হয়েছে। 


(২) প্রকল্পের নিবিড় পরিবীক্ষণকালে এটি পরিলক্ষিত হয়েছে যে, প্রায় ২২০০০ কোটি টাকার প্রকল্পের ডিজাইন, 
সুপারভিশন ও ম্যানেজমেন্ট কনসালট্যান্টস একীভূত করে জেনারেল কনসালট্যান্টস (জিসি) নিয়োগ করা হয়েছে। 
জিসি নিয়োগ করার ফলে পরামর্শক নিয়োগের মাত্র একটি চুক্তি/প্যাকেজ হয়েছে। সেজন্যে “সরকারের সাথে 
দাতাসংস্থার এক্যমত অনুযায়ী” বাংলাদেশের মাত্র একটি প্রতিষ্ঠান আ্যাসোসিয়েট পরামর্শক হিসেবে নিয়োগের 
সুযোগ পেয়েছে। দেশীয় আরো প্রতিষ্ঠান যাতে ডিজাইন, সুপারভিশন ও ম্যানেজমেন্ট কাজে অধিকতর সুযোগ পায়, 
তজ্জন্যে সংশ্লিষ্ট দাতাসংস্থার সাথে [২০৪০০৪৪০]-ক্রমে পরবর্তী এমআরটি ও বিআরটি প্রকল্পসমূহে প্রকল্পের ডিজাইন 
প্যাকেজ এবং সুপারভিশন ও ম্যানেজমেন্ট প্যাকেজ পৃথক করার পদেক্ষেপ গ্রহণ করা যায়। 


(৩) জাইকা”র প্রকিউরমেন্ট সংক্রান্ত গাইড লাইন পর্যালোচনা করে দেখা যায়, জাইকার গাইড লাইনে ক্রয় সংক্রান্ত 
সকল কার্যক্রম এর বিস্তারিত সময় নির্দেশনা নেই; পিপিআর-২০০৮ এ যেরুপ বিস্তারিত আছে। এছাড়াও দরপত্র 
গ্রহণের পর মূল্যায়নের জন্যে জাইকার গাইড লাইনে কোন সময়সীমা নির্দিষ্ট করা নেই। এমতাবস্থায়, প্রতীয়মান হয় 
যে, জাইকা”র গাইড লাইন অনুসরণ করা হয়েছে। 


(৪) ২০১৬ সালের ১লা জুলাই রাত ৯.১৫ মিনিটে গুলশানের হলি আর্টিজান রেস্তৌরায় জঙ্গি আক্রমণ হয়। জঙ্গিরা 
দেশি-বিদেশি লোকজনকে জিম্মি করে রাখে। পুলিশ উদ্ধার অভিযান চালাতে গেলে জঙ্গিরা গ্রেনেড নিক্ষেপ করে; 
এতে বনানী থানার ওসি এবং ডিবি কর্মকর্তা নিহত হন। সেনাবাহিনীর কমান্ডো ইউনিট ২রা জুলাই ভোরে সন্ত্রাসীদের 
বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২০ জনকে জীবিত উদ্ধার করে। অভিযানে সন্ত্রাসীরা নিহত হয়; তবে ইতোপূর্বে 
সন্ত্রাসীরা নিশ্ুরভাবে দেশি-বিদেশি ২৯ জনকে হত্যা করে যার মধ্যে ৭ জন জাপানী পরামর্শক ছিলেন। এ ঘটনার 
কারণে বাংলাদেশে জাপানী সহায়তা প্রকল্পের কাজ প্রায় ছয় মাস স্থৃগিত ছিল। 


৬০ 


৩.০ প্রকল্পের অবকাঠামো পরিদর্শন ও গুণগত মান পরীক্ষা: 


প্রকল্পের অধীনে নির্মাণাধীন বিভিন্ন অবকাঠামোর নির্মাণকাজে ব্যবহৃত নির্মাণ সামশ্্রীসমূহ পরামর্শক হিসেবে 
দায়িত্বপ্রাপ্ত ব1) কর্তৃক পরীক্ষাগারে এবং মাঠ পর্যায়ে পরীক্ষা করা হয়েছে। প্রাপ্ত ডকুমেন্টসমূহ হতে দেখা যায় 
যে, সকল টেস্টের প্রতিবেদনসমূহ টা) এর কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার কর্তৃক অনুমোদন করা হয়েছে। মাঠ 
পর্যায়ে এবং পরীক্ষাগারে সম্পন্ন বিভিন্ন টেষ্টের ডকুমেন্টস পর্যালোচনা করে প্রাপ্ত তথ্যসমূহ নিম্নের অনুচ্ছেদসমূহে 


তুলে ধরা হলো। 


৩.০৭.১ সাইট পরিদর্শনের মাধ্যমে তথ্য সংগ্রহ: নিবিড় পরিবীক্ষণের কর্ম-পদ্ধতি 00907900198) এর অনুচ্ছেদ 
২.০২.০১ (৫) এবং ২.০২.০১৬)-এর অনুযায়ী প্রকল্পের টীম লিডার, মুখ্য পরামর্শকবৃন্দ ও প্রকৌশলীগণ প্রকল্প অফিস 
ও সাইট পরিদর্শন করেন। প্রকল্পের প্রধান অফিস, প্রজেক্ট অফিস এবং ফিল্ড অফিসে প্রকৌশলী ও ব0)1৬-এর 
প্রকৌশলীগণের সাথে সভা (০905010801০ 17601179) করেন, সাইট পরিদর্শন করেন এবং ফিল্ডে ও ল্যাবরেটরীতে 
নির্মাণ কাজ ও নির্মাণ সামগ্রী পরীক্ষায় উপস্থিত ছিলেন। প্রকল্প সাইট পরিদর্শনের তারিখ ও উদ্দেশ্য নিম্নের সারণি 


৩.৬৩ এ দেয়া হলো। 
সারণি-৩.৬৩: প্রকল্প সাইট পরিদর্শনের তারিখ ও পরিদর্শনকৃত/পরীক্ষাকৃত অবকাঠামো/কাজসমূহ 
ত্রমিক | পরিদর্শনের তারিখ পরিদর্শনের উদ্দেশ্য 

নং 

১ ১৫-০১-২০১৯ খিঃ .. প্রকল্প ব্যবস্থাপক, সিপি-০১ এর কক্ষে আলোচনা; 
ডিএমটিসি অফিস, ওসিসি ভবন, সিপি-০৩ এর ভায়াডাক্ট নির্মাণ কাজ পরিদর্শন 
এবং সিপি-০২ পরীক্ষাগারে সিলিন্ডার পরীক্ষা পর্যবেক্ষণ ও সভা কক্ষে 
(017501091101) 11০০0105 

২ ১৬-০১-২০১৯ খ্রিঃ | সিপি-০৪ এর পিয়ার ঢালাই, বক্সগার্ডার স্থাপনের প্রস্তুতি, স্টেশনের পাইলের পাইল 
ক্যাপ ঢালাই 

৩ ২৭-০১-২০১৯ খ্রিঃ  উপ-প্রকল্প ব্যবস্থাপক, সিপি-০৩ ও ০৪ এর সাথে মিটিং 
শেওড়াপাড়া ও উত্তরা ডিপো এলাকার ভায়াডাক্ট স্থাপন, সিপি-০৩ ও ০৪ এর 
পাইল ক্যাপ ঢালাই, ঢালাই-এর নমুনা সংগ্রহ ইত্যাদি পর্যবেক্ষণ 

৪ ২৪-০২-২০১৯ খিঃ  সিপি-০৩ এর ল্যাবরেটরিতে কংক্রিটের শক্তি পরীক্ষা পর্যবেক্ষণ 

৫ ২৬-০২-২০১৯ খিঃ | প্রকল্প ব্যবস্থাপক,সিপি-০২ এর কক্ষে আলোচনা 

৬ ০৭-০৩-২০১৯ খ্রিঃ শেওড়াপাড়া স্টেশনের পিয়ার ঢালাই ও ঢালাই পরবর্তী, লাঞ্চিং গারারের মাধ্যমে 
ভায়াডাক্ট স্থাপন কাজ পরিদর্শন 

৭ ০৫-০৩-২০১৯ খ্রিঃ | সিপি-০৩ ও ০৪ এর চলমান কাজ পরিদর্শন 

৮ ২০-০৩-২০১৯ খ্রিঃ | সিপি-০৫ এর চলমান কাজ ও পরীক্ষাগার পরিদর্শন 

৯ ২১-০৩-২০১৯ খ্রিঃ | সিপি-০৫ এর ল্যাবরেটরিতে কংক্রিটের শক্তি পরীক্ষা পরিদর্শন 

১০ | ২৫-০৩-২০১৯ খিঃ | সিপি-০৪-এ সিকা স্প্রে (9119 90189) করণ পর্যবেক্ষণ 

১১ (১৭-০৪-২০১৯ খ্রিঃ | সিপি-০৫ এর বোরড পাইলিং, ট্রায়াল ট্রেন্স কাটিং ও স্কু পাইলিং এর কাজ 
পরিদর্শন 

১২ 1 ১৮-০৪-২০১৯ খিঃ | সিপি-০৩, সিপি-০৪, সিপি-০২ এর কাজ পরিদর্শন, সিপি-০২ এর কনক্রিটের 
শক্তি পরীক্ষা এবং সিপি-০৭ এর সাব-স্টেশন নির্মাণ কাজ পরিদর্শন 

১৩ ২৮-০৪-২০১৯ খিঃ | সিপি-০৬ এর চলমান কাজ পরিদর্শন যথা:- হোটেল সোনারগীও-এর সামনে 
পাইলিং কাজ এবং প্রেস-ক্লাবে ক্কু-পাইলের কাজ পরিদর্শন 


৬৯ 


প্রকল্প পরিদর্শনকালীন বিভিন্ন অবকাঠামোর এবং টেস্টের চিত্র নিম্নে দেয়া হলো। 


র্‌ ল্য 
নর)... 
জান 


নন্দ ৬ 


চিত্র-৩.০৯: সিপি-০৫ এর ল্যাবরেটরিতে কংক্রিটের শক্তি পরীক্ষা পরিদর্শন (২১-০৩-২০১৯) 


৬২ 


৩.০৭.২ অবকাঠামো এবং ব্যবহৃত নির্মাণ সামশ্রীর গুণগত মান পরীক্ষার ফলাফল যাচাই: 


(ক) প্রকল্পের প্যাকেজ নং সিপি-০৩ এবং সিপি-০৪ নির্মাণ কাজ (যথা:- পাইল, পাইল ক্যাপ, পিয়ার/কলাম, গার্ডার, 
ভায়াডাক্ট)-এ ব্যবহৃত নির্মাণ সামগ্রীর প্রাপ্ত কয়েকটি পরীক্ষার ফলাফল নিম্নের সারণি ৩.৬৪ এ দেয়া হলো। 


পরীক্ষাসমূহ 171)..0 7৬-এর উত্তরাস্থ কেন্দ্রীয় ল্যাবরেটরী-তে সম্পন্ন হয়। 


সারণি-৩.৬৪: সিপি-০৩ এবং সিপি-০৪ নির্মাণ কাজে ব্যবহৃত নির্মাণ সামস্ত্ীর প্রাপ্ত কয়েকটি পরীক্ষার ফলাফল 
ত্রমিক। নির্মাণ সামগ্রী সম্পন্ন টেন্টের নাম প্রাপ্ত ফলাফল স্ট্যান্ডার্ড মান মন্তব্য 

নং 

০১ | রিইনফোরসমেন্ট ইন্ড স্ট্রেন্থ ৬২৫ এমপিএ ৫০০ এমপিএ মানসম্মত 

বার আল্টিমেট স্ট্রেন্থ ৭৫২ এমপিএ 1 ৫৫০ এমপিএ মানসম্মত 

ইলোঙ্গেশন টেস্ট ২৫.৯৮% সর্বনিম্ন ১৪% মানসম্মত 

০২ 1 ৭-ওয়্যার প্রিস্ট্রেসিং । ইন্ড স্ট্েন্থ ১৬৮২ এমপিএ | ১৫২২ এমপিএ মানসম্মত 

্ট্রান্ড আল্টিমেট স্ট্রেন্থ ১৯১৪ এমপিএ 1 ১৬৮৯ এমপিএ মানসম্মত 

ইলোঙ্গেশন টেস্ট ৩.৫% ৩.৫% সর্বনিম্ন মানসম্মত 

লস এঞ্জেলস এবেশন টেষ্ট ২৫.০১% ৩০% সর্বোচ্চ মানসম্মত 

০৪ | স্যান্ড ফাইননেস টেস্ট ২.৫৮ ২.৫০ মানসম্মত 

ফ্রীয়েবল পাটিকেল টেস্ট ০.২৮৫% ০9.8০% মানসম্মত 


(খ) প্যাকেজ সিপি-০২ এবং ০৩ এর পাইল ক্যাপ, পিয়ার/কলাম ঢালাই চলাকালীন সময়ে প্রাপ্ত কয়েকটি মাঠ 


পরীক্ষার ফলাফল নিয়ের সারণি ৩.৬৫ এ দেয়া হলো। 


সারণি-৩.৬৫: সিপি-০২ (পূর্তকাজের) ও ০৩ এর ভয়াডাক্ট ঢালাই চলাকালীন নিয়লিখিত পরীক্ষার ফলাফল 


নিয়ন্ত্রণ) সিপি-০৩ এর পিয়ার নং ১৫৬ (২৭- 
০১-২০১৯) 


ক্রমিক পরীক্ষার নাম প্রাপ্ত ফলাফল স্ট্যান্ডার্ড মান মন্তব্য 
নং 
০১ |সিপি-০২ এর বক্স ড্রেনের কংক্রিটের । ২৮ দিনে, ৪১.২ ১৫ এমপিএ এত বেশি কেন 
সিলিন্ডার টেস্ট (১৫-০১-২০১৯) এমপিএ ২৮ দিনে বোধগম্য নয় 
সিপি-০২ এর ওয়ার্কশপ এরিয়া (ডিপো) | ২৮ দিনে ৪১.২ ৩০ এমপিএ মানসম্মত 
পাইল ক্যাপের কংক্রিটের সিলিন্ডার টেস্ট | এমপিএ ২৮ দিনে 
(১৫-০১-২০১৯) 
সিপি-০৩ এর ১ নং ব্যাচিং প্ল্যান্টের | ৭ দিনে ৪৮.৫৩ ৪৫ এমপিএ মানসম্মত 
কংক্রিটের সিলিন্ডার টেস্ট (০২-০২-২০১৯) 1 এমপিএ ২৮ দিনে 
রেডিমিক্স কংক্রিট সাইটে পৌছার পর | ১৮০ এমএম সাধারণত ১০০- | যেহেতু রেঞ্জের 
ঢালাইয়ের পূর্বে 91011) ০51. সিপি-০৩ ১৫০ এমএম; তবে | এর চেয়ে বেশি 
এর পিয়ার নং ১৫৬ এর পাইল ক্যাপ এর 190 00001909 | আছে এ ক্ষেত্রে 
ঢালাই (২৭-০১-২০১৯) এর জন্যে ১৫০- | বুয়েটের মতামত 
১৭৫ এমএম নেয়া যেতে পারে 
০২ | কংক্রিট মিক্সের তাপমাত্রা পরীক্ষা করা যো | ৩০০ সেলসিয়াস ছিল। | ৩২০ সেলসিয়াস সর্বোচ্চ সীমার 
সর্বোচ্চ ৩২ ডিগ্রী সেলসিয়াস কিংবা এর নিম্নে | বরফ ব্যবহারের নিয়ে আছে 
আছে কি না; না হলে বরফ দিয়ে তাপমাত্রা | প্রয়োজন হয়নি। 


৬৩ 


(গ) প্রকল্পের প্যাকেজ নং সিপি-০৫ নির্মাণ কাজের জন্যে পণ্য ও কনক্রিটের প্রাপ্ত কয়েকটি পরীক্ষার ফলাফল নিয়ের 
সারণি ৩.৬৬ এ দেয়া হলো। পরীক্ষাসমূহ 761159-/৬].-4০০91110 7৬ এর ফার্মগেটস্থ কেন্দ্রীয় ল্যাবরেটরী-তে 
সম্পন্ন হয়। 


সারণি-৩.৬৬: ল্যাবরেটরী পরীক্ষার ফলাফল 


ক্রমিক | নির্মীণ সামশ্রী সম্পন্ন টেস্টের নাম প্রাপ্ত ফলাফল স্ট্যান্ডার্ড মান | মন্তব্য 

নং | (পরীক্ষার তারিখ) 

০১ | কনক্রিটের ২৮ দিনের কম্প্েসিভ | ৫০.২০ এমপিএ ৩৫ এমপিএ মানসম্মত 
সিলিন্ডার শক্তি 
(২০-০৩-২০১৯) 

০২ [২০ এমএম স্টোন | গ্রেডেশন এনভেলাপ ২০ এমএম এর নিয়ে | রেঞ্জ এর মধ্যে | রেঞ্জের মধ্যে 
চিপস হতে হবে আছে 
(২০-০২-২০১৯) স্পেসিফিক গ্রাভিটি ২.৫৯৩ মানসম্মত 

লস এঞ্জেলস এবেশন টেষ্ট | তথ্য পাওয়া যায়নি - - 

০৩  স্যান্ড ফাইননেস টেস্ট ২.৫৩৬ মানসম্মত 
(২০-২-২০১৯) গ্রেডেশান রেঞ্জ এর মধ্যে আছে | রেঞ্জ এর মধ্যে | মানসম্মত 

হতে হবে 


(ঘ) সিপি-০২ এর পূর্ত কাজের কনক্রিটের কয়েকটি পরীক্ষার ফলাফল নিম্নে সারণি ৩.৬৭ এ দেয়া হলো। 
সারণি-৩.৬৭: সিপি-০২ এর কনক্রিট পরীক্ষার ফলাফল 


ক্রমিক | পরীক্ষার নাম স্ট্রীকচারের নাম প্রাপ্ত ফলাফল স্ট্যান্ডার্ড মান মন্তব্য 
নং 
০১.  কনক্রিটের 8-৩৪এ ২৮ দিনের শক্তি; | ৩০ এমপিএ মানসম্মত; মেশিন 
সিলিন্ডারের স্াব (দোতলা) 1 ৪৮.১ এমপিএ ক্যালিব্রেশান করা হয়েছে, 
কম্প্রেসিভ শক্তি %_0.9941% 
(২-১২-২০১৮) তাপমাত্রা ২৯০০ ৩২০০ সর্বোচ্চ সীমার নিয়ে আছে 
১101100- ১৭৫ সাধারণত ১০০-১৫০ 
এমএম এমএম, তবে ০ 


00107019069 এর জন্যে 
১৫০-১৭৫ এমএম 


০২ | কনক্রিটের 3-৩৪এ ২৮ দিনের শক্তি; | ৩০ এমপিএ 15-তে ২০.১.২০১৯ এ 
সিলিন্ডারের ৭ তলা ক্লাব ঢালাই | ৪৫.৮০ এমপিএ পুনঃ ক্যালিব্রেশান করা 
কম্প্রেসিভ শক্তি তাপমাত্রা ২৬.৮০০ | ৩২০০ হয়েছে 
(০৬-০৪-২০১৯) $_50.9941% 

9110)- ১৮৫ সাধারণত ১০০-১৫০ | রেঞ্জের চেয়ে বেশি আছে 
এমএম এমএম, তবে ৬০ 


00107019106 এর জন্যে 
১৫০-১৭৫ এমএম 


০৩ | কনক্রিটের 8-৩২ ২৮ দিনের শক্তি; | ৩০ এমপিএ মানসম্মত 
সিলিন্ডারের লিফট কোর ৪৮.৪ এমপিএ 
কম্প্রেসিভ শক্তি । ১ম-২য় তলা তাপমাত্রা ২৯.৯০০ | ৩২০০ সর্বোচ্চ সীমার নিয়ে আছে 
(০৭-০৪-২০১৯) 91070-১৮০ সাধারণত ১০০-১৫০ | রেঞ্জের চেয়ে বেশি আছে 
এমএম এমএম, তবে ৮61 


001701906 এর জন্যে 
১৫০-১৭৫ এমএম 


৬৪ 


০৪ | কনক্রিটের 3-৪৯ ৭ দিনের শক্তি ৩০ 3 ৭০% মানসম্মত 
সিলিন্ডারের লিফট কোর বেইস | ৩৬.৮ এমপিএ ২১ এমপিএ 
কম্প্রেসিভ শক্তি 
(১৮-০৪-২০১৯) 


(ও) সিপি-০৩ ও সিপি-০৫ এর পাইল ক্যাপ,পিয়ার/কলাম ঢালাই চলাকালীন সময়ে প্রাপ্ত কয়েকটি মাঠ পরীক্ষার 
ফলাফল নিমের সারণি ৩.৬৮ এ দেয়া হলো। 


সারণি-৩.৬৮: সিপি-০৩ ও সিপি-০৫ এর ঢালাই চলাকালীন নিয়লিখিত পরীক্ষার ফলাফল 


ক্রমিক পরীক্ষার নাম প্রাপ্ত ফলাফল 7 স্ট্যান্ডার্ড মান মন্তব্য 

নং 

০১ [ সিপি-০৫ এর পিয়ার-৪৪৬ এর পাইলের | ২৮ দিনে ৪৪. : ৩৫ এমপিএ মানসম্মত 
কংক্রিটের সিলিন্ডার টেস্ট (২১-০৩-২০১৯) | এমপিএ ২৮ দিনে 
সিপি-০৩ এর ১নং ব্যাচিং প্ল্যান্টের কংক্রিটের ৭ দিনে ৪৮.৫৩ | ৪৫ এমপিএ মানসম্মত 
সিলিন্ডার টেস্ট (০২-০২-২০১৯) এমপিএ ২৮ দিনে 

০২ | সিপি-০৫ এর রেডিমিক্স কংক্রিট সাইটে | ১৮০ এমএম সাধারণত ১০০-১৫০ এমএম, | বুয়েটের 
পৌছার পর ঢালাইয়ের পূর্বে 910101) 1951. তবে 6 ০090019০ এর | মতামত নেয়া 
(২০-০৩-২০১৯) জন্যে ১৫০-১৭৫ এমএম সমীচীন 

০৩ | সিপি-০৫ এর কংক্রিট মিক্সের তাপমাত্রা | ৩১.২০০ ৩২০০ সর্বোচ্চ সীমার 
পরীক্ষা করা যো সর্বোচ্চ ৩২ ডিগ্রী সেলসিয়াস নিম্নে আছে 
কিংবা এর নিম্নে আছে কি না;না হলে বরফ 
দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ) (২০-০৩-২০১৯) 


৩.০৭.৩ পর্যবেক্ষণ/মন্তব্য: মেট্রোরেল নির্মাণ কাজের বিভিন্ন পয়েন্টে ঢালাই চলাকালে এটি পরিলক্ষিত হয়েছে যে, 
মুল ঠিকাদার ]া).চা.০1-এর পক্ষে স্থানীয় সাব-কন্ট্রাকটগণের লোকজন ঢালাই কাজে নিয়োজিত ছিলেন। একটি 
স্পটে ঢালাইকাজ পরিচালনায় নিয়োজিত ব্যক্তিকে কনক্রিটের শক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলে, তা বলতে পারেননি। 
এখানে উল্লেখ যে, এ ধরনের বড় প্রকল্পে স্থানীয় সাব-কনট্রাকটর নিয়োগ করা হয়; নিয়োগের নিয়ম কানুন ও 
ঠিকাদারের। এমতাবস্থায়, সাব-কনট্রাকটর দ্বারা কাজ চলাকালীন মূল ঠিকাদারের প্রকৌশলীগণ উপস্থিত থাকা 
অবশ্যই পালনীয়। 


এছাড়াও নির্মাণ কাজে মূল ঠিকাদারের দক্ষ লোকজন সরাসরি কাজ করাই শ্রেয়। এমতাবস্থায়, প্রকল্প পরিচালককে 
সাব-কনন্রাকটরের যোগ্যতা যাচাইসহ তালিকা সংরক্ষণ এবং দরপত্রের শর্ত অনুযায়ী সংশ্লিষ্ট ঠিকাদার যাতে 
নির্মাণকাজ পরিচালনা করে তজ্জন্যে ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। দ্বিতীয়ত, কাজ পরিদর্শনকালে এবং তথ্য উপাত্ত 
সংগ্রহকালীন তথ্যের আলোকে দেখা যায়, নির্মাণ কাজের গুণগত মান নিয়ন্ত্রণের জন্যে এবং ভবিষ্যতের প্রকল্পসমূহের 
সুষ্ঠু বাস্তবায়নের জন্যে নিষে বর্ণিত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। বর্তমানে প্রকল্প ব্যবস্থাপককে সহায়তা করার 
জন্যে একজন ডিপিএম এবং একজন সহকারী প্রকৌশলী নিয়োজিত আছেন। নির্মাণকাজের কোডাল রুল অনুযায়ী 
সিমেন্ট সংশ্লিষ্ট কাজ চলাকালীন একজন ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তার উপস্থিতি ১০০% আবশ্যক। এ ক্ষেত্রে 
পরামর্শকগণের প্রকৌশলীগণ কাজ সুপারভিশন করলেও মাঠ-পর্যায়ে বাস্তবায়ন সংস্থার অধিকতর উপস্থিতি 
প্রয়োজন। একজন ডিপিএম এর পক্ষে কনস্ট্রাকশন ইয়ার্ড এবং নির্মীণস্থল উভয় সামলানো কঠিন। এমতাবস্থায়, প্রকল্প 
ব্যবস্থাপককে সহায়তা করার জন্যে প্রত্যেক প্যাকেজে ডিপিএম (ল্যাবরেটরী) হিসেবে একজন করে ল্যাবরেটরী 
অভিজ্ঞতা সম্পন্ন প্রকৌশলী নিয়োগ করলে গুণগত মান নিয়ন্ত্রণ অধিকতর নিশ্চিত হবে। 


৬৫ 


৩.০৮ মেট্রোরেলের ইলেক্ক্রো-মেকানিক্যাল সংক্রান্ত তথ্য এবং রোলিং স্টক এর বৈশিষ্ট্য: 
৩.০৮.১ ইলেক্ট্রৌ-মেকানিক্যাল সিস্টেম সম্পর্কিত তথ্য বিশ্লেষণ ও পর্যবেক্ষণ: 
সারণি-৩.৬৯ : ইলেক্ো-মেকানিক্যাল সম্পর্কিত তথ্য 


পরিদর্শনকৃত 
বিষয়াবলী 


মাঠ পর্যায় থেকে সংগৃহীত তথ্য (ডিজাইন ও নির্মাণ সংক্রান্ত অগ্রগতিসহ) 


ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট 


ঢাকা মেট্রোরেল সিস্টেম ডিপ্লয়মেন্ট এবং অপারেশনের জন্যে ৭া]4 


(ক) প্লানিং 1 উন্নয়ন প্রকল্প (এমআরটি সিস্টেম ব্যবহার করা হবে। 
এবং গুণগত | লাইন-৬) এর সিগনালিং ও ; 9] এ সিস্টেমে আছে রেট্রোফিট অটোমেটিক ট্রেন প্রটেকশান (7১), 
মান সিন্টেম অটোমেশনের জন্যে []/7২/২ ইভেন্ট রেকর্ডার ও ক্র্যাশ হারডেন্ড মেমোরি মডিউল, ব্রেক 
নিশ্চিতকরণ ; কোন আদর্শ মানদন্ড কন্ট্রোলার, ক্যাব সিগনাল ফিল্টারস সহ কাস্টম রেট্রোফিট সিন্টেম। 
(১0/11512/7২15 অথবা | তাছাড়া এটার 7২/1/9 নিরাপত্তা পরামর্শ এবং 91].2-4 রেটেড কন্ট্রোল 
অন্যান্য) অনুসরণ করা হবে? : সিস্টেমও প্রদান করবে। অধিকন্তু কমিউকেশন বেসড ট্রেন কন্ট্রোল 
(080) সিস্টেমের সকল বৈশিষ্ট্যও এতে অন্তর্ভূক্ত থাকবে। 
গুণগতমান নিশ্চিত করণের : মেট্রোরেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তাদের গুণগত মান নিয়ন্ত্রণ সম্পর্কিত 
জন্যে যন্ত্রাংশ ও ক্রয় প্রক্রিয়া : কার্যাবলী সম্পর্কে কর্তৃপক্ষ কর্মপরিকল্পনা অনুযায়ী প্রতক্ষ্যভাবে 
পরিদর্শন যোগাযোগ এবং পরিদর্শন কার্যক্রম পরিদর্শন করেন যন্ত্রাংশের মান 
নিয়ন্ত্রণের নিমিত্তে। 
সম্পূর্ণ বিদ্যুৎ ব্যবস্থাপনায় রিং সার্কিট ট্রপোলজি তে স্থাপন হবে যেন, কোন 
সাব-স্টেশন বিকল হলে সম্পূর্ণ ট্রেন পরিচালনা ব্যবস্থার কোনরূপ ব্যঘাত না 
হয়। ট্রেন ইলেব্ত্রিক্যাল সিষ্টেম ডিসি (70) তে পরিচালিত হবে। 
সুপারভাইসরী কন্ট্রোল ও ডাটা আযাকুইজিসন (9041)/৯) ব্যবহৃত হবে 
বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত তথ্য বিদ্যুৎ বিতরণ, নিয়ন্ত্রণ এবং যন্ত্রাংশ মনিটরিং এর জন্যে। 
(খ) বিদ্যুৎ কার্য সম্পাদন: 
সরবরাহ এবং সরবরাহের : ূ 
অনুপস্থিতিতে এমআরটি [0 ট্রাকশান সাব-স্টেশন সিস্টেম: ভেন্ডর সংস্থা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন 
পরিচালনায় আপদকালীন হয়েছে৷ 
ব্যবস্থা বিদ্যুৎ ট্রান্সফরমার: ভেন্ডর সংস্থা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন 
১৩২ 7৬ বৈদ্যুতিক তার: পরিদর্শন কার্য সম্পন্ন হয়েছে। শিপমেন্টের 
প্রক্রিয়া চলমান। 
৩৩ ছ৬ বৈদ্যুতিক তার: পরিদর্শন কার্য সম্পন্ন হয়েছে। শিপমেন্টের 
প্রক্রিয়া চলমান। 
প্রকল্পটির জন্যে প্রায় ১৮ মেগাওয়াট বিদ্যুৎ এর প্রয়োজন হবে। জাতীয় শ্রাড 
হতে মতিঝিল আরএসএস-এ ডিপিডিসি এবং উত্তরা আরএসএস-এ 
ডেসকো বিদ্যুৎ সরবরাহ করবে। 
নিচে একটি লজিক্যাল ডায়াগ্রাম দেয়া হলো। 
নবায়নযোগ্য বিদ্যুৎ ইলেক্রো-মেকানিক্যাল অংশে কোন বিকল্প নবায়নযোগ্য বিদ্যুৎ/সৌর 
/সৌরবিদ্যুৎ ব্যবহার বিদ্যুৎ ব্যবহার করার ব্যবস্থা নেই। 
সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্যাদি 
ডিএমআরটি প্রকল্পে ব্যবহৃত 9] এ সিস্টেম অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা প্রসৃত হয়েছে এবং 0৪0 
সিগনালিং সিস্টেমের সংক্ষিপ্ত | সিস্টেমের বিশেষ বৈশিষ্টসমূহ গ্রহণ করেছে রেলওয়ে যোগাযোগের 
তথ্যাদি সিগনালিং সিস্টেমের নিমিত্তে 


৬৬ 


পরিদর্শনকৃত মাঠ পর্যায় থেকে সংগৃহীত তথ্য (ডিজাইন ও নির্মাণ সংক্রান্ত অগ্রগতিসহ) 
বিষয়াবলী 
অটোমেটিক ট্রেন সুপারভিশন (/.79), অটোমেটিক ট্রেন প্রটেকশান 
(ণা), অটোমেটিক ট্রেন অপারেশান (4১710) ইত্যাদি সকল আন্তর্জাতিক 
বৈশিষ্ট্য অন্তরভূক্ত থাকবে। 
অপারেশান কন্ট্রোল সেন্টার 1 অপারেশান কন্ট্রোল সেন্টার সকল প্রকার কার্য সম্পন্ন এবং প্রতি কার্য সাধন 
(90০) করবে অটোমেটিক ট্রেন সুপারভিশন (79), অটোমেটিক ট্রেন প্রটেকশান 
(&১), অটোমেটিক ট্রেন অপারেশন (4১7০), সলিড স্টেট ইন্টারলকিং 
(591), ওয়ে সাইড জোন কন্ট্রোলার (0), অটোমেটিক টাইম 
সিনক্রোনাইজেশন, ট্রেন ছেড়ে যাওয়ার প্রক্রিয়া ইত্যাদি। এখনও সেন্ট্রাল 
অপারেশন মনিটরিং সিস্টেম ও ম্যানেজমেন্ট সফটওয়ার নির্বাচন চুড়ান্ত 
হয়নি। এটি প্রক্রিয়াধীন আছে। 
সিগনালিং ও | অটোমেটিক ট্রেন কন্ট্রোল 974 সিস্টেম এবং 030 সিস্টেম যৌথভাবে ওসিসি এর সাথে কাজ 
স্বয়ংক্রিয় সিস্টেম (/১10) এবং করে। ভিওবিসি, এসএসআইসহ অন্যান্য যন্ত্রাংশসমূহও এতে অন্তভূক্ত 
পদ্ধতি অটোমেটিক রুট কন্ট্রোল থাকবে। 
মনিটরিং সিন্টেম (৫২০) 
অটোমেটিক ট্রাফিক অপারেশান কন্ট্রোল সেন্টার উক্ত কাজ সম্পন্ন করবে 
ম্যানেজমেন্ট সিস্টেম 
ফিল্ড ইকুইপমেন্ট পর্যবেক্ষণ সকল ফিল্ড ইকুইপমেন্ট ও সেন্সর ও সিসি মনিটরিং বোর্ডে দৃশ্যমান 
ও সেন্সর থাকবে। কোন সমস্যা হলে উক্ত বোর্ডে স্বয়ংক্রিয় এলার্ম বাজবে। 
টেলিফোন সিস্টেম আন্তঃঅফিস যোগাযোগের জন্যে নিজস্ব আইপি টেলিফোন ব্যবহার করা 
হবে। 
অপারেশান অটোমেশন ও এখনও সেন্ট্রাল অপারেশন মনিটরিং সিস্টেম ও ম্যানেজমেন্ট সফটওয়ার 
তথ্যপ্রযুক্তি নির্বাচন চুড়ান্ত হয়নি। এটি প্রক্রিয়াধীন আছে। 
রেডিও ভিত্তিক যোগাযোগের জন্যে লং-টার্ম ইভ্যালুয়েশন (75) ব্যবহৃত 
হবে। ১০ মেগা-হার্টজ চ্যানেল ব্যান্ডউইথ নেয়া হবে ২৫৭০-২৬২০ মেগা- 
রেডিও লিংক হা্টজ ব্যান্ড থেকে। রেডিও সিগনাল এর মাধ্যমে ভেহিকল অন-বোর্ড 
কন্ট্রোলার এর সাথে যোগাযোগ করার জন্যে ওয়ে সাইড এক্সেস পয়েন্ট 
(১1) ব্যবহার করা হবে। 
সিগনালিং সিস্টেম: ভেন্ডর সংস্থা নির্বাচন সম্পন্ন [10990179120] 00. 
100.) 
টেলিফোন সিস্টেম (২8019): ভেন্ডর সংস্থা নির্বাচন সম্পন্ন (01019) 
অপটিক্যাল-ফাইবার ভিত্তিক : সম্পূর্ণ স্থাপনায় অপটিক্যাল-ফাইবার বেসড নেটওয়ার্ক স্থাপন করা হবে। 
ব্যাকবোন নেটওয়ার্ক প্রত্যেকটি ট্রেন স্টেশন, রেডিও এক্সেস পয়েন্ট এবং অন্যান্য সিস্টেম 
কম্পোনেন্টসমূহ অপটিক্যাল-ফাইবার নেটওয়ার্ক দ্বারা কানেক্টেড থাকবে, 
যা ওসিসি দ্বারা নিয়ন্ত্রিত হবে। তবে ভেন্ডর সংস্থা এখনো নির্বাচন করা 
হয়নি। 
রক্ষণাবেক্ষণ | কোন যন্ত্রাংশ কি পরিবেশের | না, এমন কোন যন্ত্রাংশ ব্যবহৃত হবে না 
কার্যক্রম ও ক্ষতিসাধন করবে? 
নিরাপত্তা 
পরিকল্পনা । বিদ্যুৎ বিভ্রাটের ফলে বিকল্প : ১। সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ রিং-সার্কিট ট্রপোলজী অনুসরণ করা হয়েছে যেন 


বিদ্যুৎ সরবরাহ এবং যে কোন 


কোন সোর্স ফেইলুর চলমান প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে না পারে তজ্জন্যে 


জরুরী অবস্থা মোকাবেলা 


বিকল্প বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা (039000]) 50108 [09৬/০1) সর্বদা 
বিরাজমান থাকবে। 


৬৭ 


পরিদর্শনকৃত মাঠ পর্যায় থেকে সংগৃহীত তথ্য (ডিজাইন ও নির্মাণ সংক্রান্ত অগ্রগতিসহ) 
বিষয়াবলী 
করার জন্যে যে স্ট্যান্ডা্ড | ২। ৪া]4 সিন্টেমে এবং ছ্31০ সিস্টেম স্বয়ংক্রিয় এবং অত্যাধুনিক 
অনুসরণ করা হবে। সঠিকভাবে জরুরী। ব্যর্থতা পুনুরুদ্ধারে নিপুণভাবে ব্যবস্থা গ্রহণে 
স্বয়ংক্রিয়ভাবে সক্ষম এবং এটা প্রমাণিত। 
৩। কর্তৃপক্ষ যে কোন দুর্যোগের প্রতিকার মূলক কর্মসূচি গ্রহণের জন্যে পূর্ব 
থেকেই সচেতন এবং উপধুক্ত ব্যবস্থা গৃহীত আছে। তদুপরি, সকল দুর্যোগ 
মোকাবেলার সরঞ্জামাদি ডিপো এলাকা, সাব-স্টেশনে এবং ট্রেনে উপস্থিত 
থাকবে। 
পূর্ব-নির্ধারিত মেইনটেইনেস | কর্তৃপক্ষের নির্ধারিত নীতিমালা অনুযায়ী দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও 
কার্যক্রম বাৎসরিক ভিত্তিতে মেইনটেইনেন্স কার্যক্রম পরিচালনা করা হবে। 
বৈদ্যতিক ডিভাইস ও যদি টেলিকমিউনিকেশন সিগনাল সিস্টেম ব্যহত হয়, তবে ট্রেন 
টেলিকমিউনিকেশন সিগনাল 1 অনতিবিলম্বে যাত্রা স্থগিত করবে এবং অগ্রাধিকার ভিত্তিতে পুনরুদ্ধার 
সিস্টেম লস কার্যক্রম সম্পন্ন করবে। 
রিকোভারী/ব্যাক-আপ প্লান 
নজরদারী ব্যবস্থা ডিপো এরিয়া, সাব-স্টেশন, যাত্রী প্রবেশদ্বার সহ রেলকোচে আধুনিক সিসি 
(90150111809 959(6]7) | ক্যামেরাসহ অন্যান্য সারভেইলেন্স ডিভাইস অন্তর্ভুক্ত থাকবে। 
টিকেটিং সিস্টেম সম্পর্কিত  র্যাপিড-পাস (স্মার্ট কার্ড) এবং তাৎক্ষনিক টিকেট ক্রয়ের উভয় ব্যবস্থা 
তথ্যাদি থাকবে। 
কাস্টোমার সাপোর্ট এবং স্টেশন সুপারভাইজার কর্তৃক কান্টোমার সাপোর্ট এবং মনিটরিং ইস্যু 
মনিটরিং পরিচালনা করা হবে। 
সিস্টেম অপারেশন ও যেহেতু এ প্রকল্পটি অনেক অত্যাধুনিক, তাই কর্মাচারীদের সকল ধরনের 
মেইনটেইনেন্স নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। মেট্রোরেল কর্তৃপক্ষের এ ব্যাপারে ভাল এবং 
কর্মচারীদের প্রশিক্ষণ স্ট্যান্ডার্ড পরিকল্পনা আছে। 
সম্পর্কিত তথ্যাদি 


1)1১৬) 
13215৮13315 


1.051091] 10195707]7 [701 1)119141৬11২] [06510101771 
15709)০061515001016 5011৮ 


৯191011)6৩1-1২১১ 
1321৬-৯ 3315৮ 


ঠা 117২1 1১9৮৮67711176 


11109781২১5 
1321৮-৯ 331৮ 


1)1-১156) 
(১1765৮1-81)874-6)14 
/৯070)0110) ] 
33৮৮ 


চিত্র- ৩.১০: ইলেক্রো-মেকানিক্যাল এর লজিক্যাল ডায়াগ্রাম 


৬৮ 


মেট্রোরেলের জন্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সংক্রান্ত: মেট্রোরেলের জন্যে প্রতিদিন ১৮ মেগাওয়াট বিদ্যুৎ এর 
প্রয়োজন হবে। বিদ্যুৎ বিপণন ও সরবরাহকারী সংস্থা ডিপিডিসি এবং ডেসকো থেকে এ বিদ্যুৎ কেনা হবে। ডিপিপি 
পর্যালোচনা করে দেখা যায়, বিদ্যুৎ বিভাগের পত্র ৩৮২ নং ১৬/১১/২০১১ এর মাধ্যমে এমআরটি লাইন-৬ এর 
পরিচালনার জন্যে প্রয়োজনীয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে বিদ্যুৎ বিভাগ নিশ্চয়তা প্রদান করেছে। ইতোমধ্যে 
বিদ্যুৎ প্রাপ্তির জন্যে ডিএমটি সিএল কর্তৃপক্ষ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখনো ডেসকো 
ও ডিপিডিসি এর সাথে বিদ্যুৎ ক্রয় সংক্রান্ত কোন চুক্তি স্বাক্ষরিত হয়নি। 

৩.০৮.২ মেট্রোরেলের রোলিং স্টক (রেল কোচ)-এর বৈশিষ্ট্য: মেট্রোরেলের রোলিং স্টক সম্পর্কিত বিস্তারিত 
তথ্যাবলী সারণি ৩.৭০ এ উল্লেখ করা হলো। প্রতি ট্রেনের কম্পোজিশনে ৬টি কোচ থাকবে এবং ট্রেনের মোট দৈর্ঘ্য 
১২০.২২০ মিটার। 


সারণি-৩.৭০: রোলিং স্টক সম্পর্কিত তথ্যাবলী 


আইটেম সুপারিশকৃত বিনির্দেশ (979০0150910) মন্তব্য 

কার বডির উপাদান সম্পূর্ণ এ্যালুমিনিয়াম-এলয় (মটর কার এবং পুনঃব্যবহার (২০০১০1108) 
ট্রেইলারে) যোগ্যকার 

গঠন (00701)95101017) ৬টি কার : ৩৬ ৩৭ (০ 1৬: মোটর কার 
+৬1+1৬1+1+17]০) 2: ট্রেইলার 
দৈর্ঘ্য _ ২০.১১০ মি + ২০.০০০ মি + ২০.০০০ 1: ট্রেন কন্ট্রোল 
মি + ২০.০০০ মি + ২০.০০০ মি + ২০.১১০ মি 

বৈদ্যুতিক শক্তি সরবরাহ ডিসি ১৫০০ ভোল্ট 

ওজন (1216) 0০: ২৫ টন, 1৬]: ২৮ টন, 1: ২২ টন 

টার্পেট-যাত্রী সংখ্যা ১,৬৯৬ জন যাত্রী 
দৈর্ঘ্য-২০,১১০ মিমি » প্রস্থ- ২৯৫০ মিমি » সামনের কার 

কার-এর আকার উচ্চতা- ৪,১০০ মিমি 
দৈর্ঘ্য-২০,০০০ মিমি » প্রস্থ- ২৯৫০ মিমি » মাঝের কার 
উচ্চতা-৩,৬৫০ মিমি 

পারব প্রবেশদ্বারের সংখ্যা ৪টি দরজা/কারের প্রতি দিকে 

দরজার সাইজ প্রস্থ-১,৩০০ মিমি ঠ উচ্চতা- ১৮৫০ মিমি 

ট্রাকশন মোটর ১,১০০ ভোল্ট, ১৪০ ত্যাম্পিয়ার, ২০০ কিলোওয়াট 
(১-ঘন্টা রেটিং) 

কন্ট্রোলার ভিভিভিএফ ইনভার্টার কন্ট্রোল টাইপ 

ব্রেকস রিজেনারেটিভ বৈদ্যুতিক ব্রেক 

ইলেন্ত্িক কানেকশন সিঙ্গেল আর্ম পেন্টোগ্রাফ ধরন 

অপারেশন সুরক্ষা সিস্টেম স্বয়ংক্রিয় ট্রেন নিয়ন্ত্রণ (৫70) 

সর্বোচ্চ চলার গতি ১০০ কিমি/ঘন্টা 

গাড়ীর ত্বরণ ৩.৩ কিমি/ঘন্টা/সেকেন্ড 

কর্মক্ষমতা | (4১০০০1০1৪10) 

মন্দন সাধারণ অবস্থায় ৩.৫/কিমি/ঘন্টা/সেকেন্ড 
(1)9০9161911017) জরুরী অবস্থায় ৪.৫ কিমি/ঘন্টা 


৬৯ 


৩.০৯ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও পরিবেশ ব্যবস্থাপনা কার্যক্রম পর্যালোচনা: 
৩.০৯.১ পুনর্বাসন কর্ম-পরিকল্পনা 0২/১১) বাস্তবায়ন পর্যালোচনা: 


ভূমিকা: নিবিড় পরিবীক্ষণের কর্ম-পদ্ধতির অনুচ্ছেদ নং-২.০২.১ (১) অনুযায়ী প্রকল্পের [২১ বাস্তবায়ন পর্যালোচনা 
করা হয়। নিয়ের অনুচ্ছেদসমূহে প্রকল্পের পুনর্বাসন পরিকল্পনা বাস্তবায়নের অবস্থা বর্ণনা করা হলো। 


ঢাকা মহানগরীর গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন, পরিবেশ দূষণ হাস ইত্যাদি উদ্দেশ্যে সংশোধিত কৌশলগত পরিবহন 
পরিকল্পনা (২97) এর নির্দেশিত রুটের মধ্যে এমআরটি লাইন-৬ অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণের কাজ হাতে নেয়া 
হয়। এমআরটি লাইন-৬ উত্তরা ৩য় পর্ব হতে আগারগীও হয়ে মতিঝিল পর্যন্ত পর্যন্ত ১৬টি স্টেশনকে যুক্ত করবে৷ প্রকল্প 
বাস্তবায়নের জন্যে উত্তরা ডিপো এলাকায় ২৪ হেক্টর ভূমি রিকুইজিশন করা হয়। এছাড়াও প্রকল্পের সম্পূর্ণ দৈর্ঘ্যে 
ক্ষতিগ্রস্ত ব্যক্তি (১/১৮) গণকে আবাসিক/বাণিজ্যিক অবকাঠামোর ক্ষতি, ব্যবসায় অথবা অন্যান্য পেশা ও আয়ের 
ক্ষতিপূরণ প্রদানার্থে পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করা হয়। 


১. পুনর্বাসন বাস্তবায়ন পরিকল্পনা: ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের জন্যে প্রকল্পের আওতায় ২টি 
পুনর্বাসন কর্ম-পরিকল্পনা 0২১১) গ্রহণ করা হয় যথা:- র্যাপ-১ এবং র্যাপ-২। র্যাপ-১ ডিপো এলাকার ক্ষতিগ্রস্তদের 
জন্যে এবং র্যাপ-২ ডিপো এলাকা বাদে সম্পূর্ণ এলাইনমেন্টে ক্ষতিগ্রস্তদের জন্যে। পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের 
জন্যে আইএনজিও (700) অথবা সোস্যাল কনসালট্যান্ট হিসেবে সিসিডিবি-কে নিয়োগ করা হয়েছে। 

২. ক্ষতিপূরণ প্রাপ্যতার বিধান: ক্ষতিগ্রস্ত ব্যক্তিগণ/প্রতিষ্ঠান জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি অধিগ্রহণ আইন অনুযায়ী 
নগদে ক্ষতিপূরণ (00.) প্রদান করা হয়েছে এবং ডিএমটিসিএল থেকে র্যাপ নীতিমালা অনুযায়ী পুনর্বাসন মঞ্জুরী 
প্রদান করা হয়েছে এবং চলমান আছে। 

৩. ক্ষতিগ্রস্ত ব্যক্তি/প্রতিষ্ঠানের (৯7৯ সংখ্যা: ২টি র্যাপের আওতায় মোট ১৪৯৭ জন ব্যক্তি/প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ 
পাওয়ার জন্যে চিহিত করা হয়েছে, যার মধ্যে র্যাপ-১ এ ৬১ জন এবং র্যাপ-২ এ ১৪৩৬ জন। লিঙ্গভেদে পুরুষ 
১৪৩৯ জন, মহিলা ৪২ জন। ডিএমটিডিপি এবং পুনর্বাসন সহায়ক পরামর্শক 0২/০) যৌথভাবে অনুসন্ধান করে 
ক্ষতিগ্রন্তদেরকে চিহ্নিত করেছেন। 

৪. র্যাপ বাস্তবায়নের অগ্রগতি: সিসিডিবি কর্তৃক দাখিলকৃত জানুয়ারি, ১৯ এর অগ্রগতির প্রতিবেদন অনুযায়ী র্যাপ- 
এর আওতায় ক্ষতিপূরণ প্রাপ্তদের সংখ্যা সারণি ৩.৭১ এবং চিত্র ৩.১১-এ দেখানো হলো। 


সারণি-৩.৭১: ক্ষতিপূরণ প্রাপ্তদের সংখ্যা 


চিহিত ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণ প্রাপ্ত ইপি (77) এর সংখ্যা 
(7১) এর ডিসেম্বর/১৮ এ মোট অগ্রগতির হার 
র্যাপ সং রর জানুয়ারি/১৯ পর্যন্ত; মোট (%) 
র্যাপ-১ ৬১ ৫১ - ৫১ ৮৩.৬১ 
র্যাপ-২ ১৪৩৬ ৭৬৭ ১০৭ ৮৭৪ ৬০.৮৬ 
মোটল ১৪৯৭ ৮১৮ ১০৭ ৯২৫ ৬১.৭৯ 


মোট ১৪৯৭ জন ক্ষতিগ্রস্তদের জন্যে বাজেটের পরিমাণ ১৪,৩৭২৯,৬৫৪.১৭ টাকা। এর মধ্যে জানুয়ারি, ১৯ পর্যন্ত ৮৭৪ 
জনকে ১০,৪১,২৮, ১৪৭.৫১ টাকা পরিশোধ করা হয়। জানুয়ারি, ১৯ পর্যন্ত ৩,৯৬,০২,১৭১.৪৬ টাকা পরিশোধ করা 


হয়নি যা মোট বাজেটের ২৭.৫৫%। 


১৪৩৬ 


৮৭৪ 
৫৬২ 
লি 8 এ 


অবশিষ্ট সংখ্যা 


জজ র্যাপ-১ 


জর র্যাপ-২ 


মোট প্যাপ-এর সংখ্যা ক্ষতিপূরণ প্রাপ্ত সংখ্যা 


চিত্র ৩.১১ ক্ষতিপূরণ প্রদানের অবস্থা (31800) 


সারণি ৩.৭২ এবং চিত্র ৩.১২ এ ক্ষতিপূরণ প্রদানের অবস্থা (90805 01 001019071580100. 01900150101) দেখানো 
হলো। নিয়ে চিত্রের সাহায্যে র্যাপ ব্যবহারের বাস্তবায়ন দেখানো হলো। উপরোক্ত অর্থ পরিশোধ ছাড়াও আরো ১২৮ 
জনের ক্ষতিপূরণ প্রদান করার জন্যে ২/১০-এর সুপারিশ প্রদান করা হয়েছে। 


সারণি-৩.৭২: ক্ষতিপূরণের অর্থ পরিশোধের পরিমাণ 


টর পরি ব্যয়িত পরিমাণ 
র্যা | মোট া ৬ 
(টাকায়) ডিসেম্বর/১৮ পর্যন্ত জানুয়ারি/১৯ দিশোধের বশিষ্ট বাজেট 
পরিমাণ 
৫৩,৩৫৭,৪১০.৫৩ / ৬,৫৯০,৮৩৬.৬০ 
র্যাপ-১ ৫,৯৯,৪৮,২৪৭.১৩ ৫৩,৩৫৭,৪১০.৫৩ - 
(৮৯.০১%) (১০.৯৯%) 
৫০,৭৭০,৭৩৬.৯৮ [ ৩৩,০১১,৩৩৪.৮৬ 
র্যাপ-২ ৮৩,৭৮১১৪০৭.০৪ ৪৫,৬৮৩,১৭১.৩৫ ৫,০৮৭,৫৬৫.৬৩ 
(৬০.৬০%) (৩৯.৪০%) 
১০৪,১২৮,১৪৭.৫১ 1 ৩৯,৬০২,১৭১.৪৬ 
মোট ১৪৩,৭২৯,৬৫৪.১৭ ৯৯১,০৪০১৫৮১.৮৮ ৫,০৮৭৫৬৫.৬৩ 
(৭২.৪৫%) (২৭.৫৫%) 


৮৩,৭৮১,৪০৭.০৪ 


আআ র্যাগ১ 


৯০০০০০০০, 
৮০০০০০০০, 
৭০০০০০০০, জর্যাপ-২ 
৬০০০০০০০, 
৫০০০০০০০, ৩৩,০১১,৩৩৪.৮৬ 
৪০০০০০০০, 


৩০০০০০০০, 


২০০০০০০০, 


৫৩,৩৫৭,৪১০.৫৩ 
৫৯৯৪৮২৪৭.১৩ 
৫০,৭৭০,৭৩৬.৯৮ 
৬,৫৯০,৮৩৬. 


৬০ 
মোট বাজেটের পরিমাণ ব্যয়িত বাজটের পরিমাণ অবশিষ্ট বাজেটের 
পরিমাণ 


১০০০০০০০, 


০, 


চিত্র-৩.১২: র্যাপ-ভিত্তিক ক্ষতিপূরণের অর্থ ব্যয়ের চিত্র 


৭১ 


৫. আইডি কার্ড প্রস্তুতকরণ ও ক্ষতিগ্রস্তদের নিকট বিতরণ: সঠিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে (ইপি) চিহ্নিতকরণ 
এবং আইডি কার্ড বিতরণের জন্যে পুনর্বাসন সহায়ক পরামর্শক (২/১০) নিয়োগ করা হয়েছে। ক্ষতিপূরণ গ্রহণের 
সময় এ পরিচিতি কার্ড (আইডি কার্ড) দেখানো বাধ্যতামূলক। 


৬. তথ্য অবহিতকরণ (1)155917179007): প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ায় প্রকল্পের তথ্য অবহিতকরণ একটি গুরুত্বপূর্ণ 
বিষয়। ডিএমআরটিডিপি কর্তৃপক্ষ প্রকল্পের একটি ব্রশিউর তৈরি করেছে। ব্রশিউরে প্রকল্পের উদ্দেশ্য, প্রকল্প কার্যক্রম, 
পুনর্বাসন কার্যক্রম, প্রকল্পের প্রভাবে ক্ষতিগ্রস্তদের ক্ষতি পরিশোধের নীতিমালা, প্রকল্পের প্রভাবে দুর্দশাগ্রস্তদের কিংবা 
পুনর্বাসন কার্যক্রমে অসন্তুষ্টি লাঘবের পদ্ধতি (011687০6 [২০1০5$ 11901101517) ইত্যাদি বর্ণনা করা হয়েছে। 
পুনর্বাসন সহায়ক পরামর্শক 0২/১০) কে ব্রশিউর তৈরির দায়িত্ব প্রদান করা হয়েছে এবং জানুয়ারি, ২০১৯ পর্যন্ত 
১০৯৬টি ব্রশিউর বিতরণ করা হয়েছে। 


৭. অসন্তুষ্টি দূরীকরণ কৌশল (97২১1): তৃণমূল পর্যায়ের অসন্তুষ্টির অভিযোগ সমাধান কল্পে ডিএমটিসিএল কর্তৃপক্ষ 
অস্ুষ্টি দূরীকরণ কৌশল নির্ধারণ করেছে; অসন্তুষ্টি দূরীকরণ কমিটি (01২0) গঠন করা হয়েছে এবং এ সংক্রান্ত 
গাইডলাইন প্রণয়ন করা হয়েছে। জিআরসি ২৯টি ভুক্তভোগীদের নিকট থেকে অভিযোগ পেয়েছে। আবেদনকারীদের 
উপস্থিতিতে কমিটি শুনানীর ব্যবস্থা করেছে এবং ইতোমধ্যে ২১ জনের অভিযোগ নিষ্পত্তি করেছেন। 


উপসংহার: প্রকল্পের পুনর্বাসন কাজে নিয়োজিত আইএনজিও এর নিয়োগের সময়সীমা জুন, ২০১৯ এ সমাপ্ত হবে। 
ডিপিপি অনুযায়ী মোট জনমাস ৮১৩ এবং চুক্তি অনুযায়ী মোট জনমাস ৬৬৬। জানুয়ারি, ২০১৯ পর্যন্ত নিয়োজিত 
জনমাস ৫৭০| অপরদিকে ক্ষতিগ্রস্তদের অর্থ পরিশোধের অগ্রগতি প্রায় ৭৩%। আশা করা যায় অবশিষ্ট কার্যক্রম জুন, 
২০১৯ এর মধ্যে সমাপ্ত হবে। অতএব, পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সরকার ও জাইকা”র পুনর্বাসন নীতিমালা 
অনুসরণ করা হয়েছে এবং অগ্রগতি সন্তোষজনক। ফলতঃ প্রকল্প বাস্তবায়নে প্রকল্পের পুনর্বাসন প্রক্রিয়া কোনভাবে 
কোনরুপ প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। 


৭২ 


50610 


৭৩ 


৩.০৯.২ পরিবেশ ব্যবস্থাপনা এবং পরিবীক্ষণ পরিকল্পনা (৬1১7৯) বাস্তবায়ন পর্যালোচনাঃ: 


ভূমিকা: ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (এমআরটি লাইন-৬) এর নির্মাণকালীন পরিবেশ ব্যবস্থাপনা ও 
পরিবীক্ষণে খুবই কার্যকর ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। ইএমএমপি পর্যলোচনা করে দেখা যায়, পরিবেশের 
সুনির্দিষ্ট ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের জন্যে বিষয়ভিত্তিক ব্যবস্থাপনার প্লান (917) অনুসরণ করা হচ্ছে প্রকল্পের 
ডিজাইন, নির্মাণ-পূর্ব, নির্মাণ কালীন পরিবেশ পরিবীক্ষণের দায়িত্ব পরামর্শক প্রতিষ্ঠান ব1)৬-কে প্রদান করা 
হয়েছে। 

২. মনিটরিং ফ্রেমওয়ার্ক: ডিএমআরটিডিপি”র পক্ষে প্রত্যেক কন্ট্রাক্টর প্যাকেজের ১১ ধরনের সূচকে পরিবেশ সুরক্ষার 
জন্যে গৃহীত ব্যবস্থা পরিবীক্ষণ করবে। নির্মাণকালীন পর্বে পরিবেশ নির্মাণ স্পেসিফিকেশন (705) অনুযায়ী পরিবেশ 
সুরক্ষামূলক ব্যবস্থা নেয়ার দায়িত্ব সংশ্লিষ্ট ঠিকাদারের। সাব-কন্ট্রাক্টুর সরবরাহকারী এবং অন্যান্য যারা নির্মাণ কাজে 
নিয়োজিত তারা 209 অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট ঠিকাদারের। 217- 
তে নির্দেশিত 209 অনুসরণ করে নিম্নবর্ণিত সূচকের অবস্থা রিপোর্টে অন্তভূক্ত করা হয়। সুচকসমূহ হলো: 


(১) ঠিকাদারের 021৮ অনুসরণ, (২) কাজের সাধারণ আচরণ 

(৩) শ্রমিকদের নিরাপত্তা পিপিই ব্যবহারসহ 

(৪) পরিবহন 

(৫) ব্য সৃষ্টি এবং অপসারণ 

(৬) চারিদিকে বিদ্যমান (/১০7160) বায়ুর গুণাগুণ 

(৭) ড্রেনেজ ব্যবস্থা এবং পানির গুণাগুণ 

(৮) শব্দ (০015) এবং কম্পন (৬10180107) 

(৯) সামাজিক মূল্যবোধের রক্ষণ 

(১০) বায়ু, পানি ও শব্দ দূষণের নির্ধারিত সীমা নিয়ন্ত্রণ 

(১১) অভিযোগ ও দুর্ভোগ 

৩. এমআরটি লাইন-৬ নির্মাণ প্রকল্পের ২০১৮ সালের এর্থ ত্রেমাসিক পরিবেশ সম্পর্কিত কার্যক্রমের 
(ছ0775170100001(9] [৯670070021)06) ফলাফল: প্রকল্পের ইআইএ-তে পরিবেশ সুরক্ষার জন্যে বায়ু দূষণ প্রতিরোধে, 
শব্দ ও কম্পন হাসে, পানি নিক্কাশনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সংস্থান রাখা হয়েছে, যাতে করে সড়ক 
ব্যবহারকারীসহ চারপাশের জনগণের স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পায় ও স্বাস্থ্য সুরক্ষা হয়। ঠিকাদার কর্তৃক গৃহীত ব্যবস্থা, পরামর্শক 
কর্তৃক তদারকি ও পরিবীক্ষণ করা ছাড়াও এমআরটি প্রকল্পে ২টি প্রতিষ্ঠানকে [১০ নিয়োগ করা হয়েছে। [০-২টি 
হলো: (১) 1৬]5ন' (২) 0911২ নিম্নে আইএমজি কর্তৃক প্রাপ্ত পরীক্ষার ফলাফল উল্লেখ করা হলো 


(ক) সিপি-০১ (ডিপো এলাকার ভূমি উন্নয়ন) এর অবশ্য পালনীয় বিষয়সমূহ (0:07007)1197)09 [55): জানুয়ারি, 
২০১৭ হতে এপ্রিল, ২০১৮ পর্যন্ত ৫ বার এ প্যাকেজের ডিপো এরিয়ায় 1197" কর্তৃক বায়ু ও পানি দূষণ এবং শব্দের 
তীব্রতা পরীক্ষা করা হয়। ডিপো এলাকার ভূমি উন্নয়ন কাজ অক্টোবর, ২০১৮ এ সমান্ত হয়েছে। বায়ুর মান 
আইএমজি'র প্রাপ্ত কলাফল: আইএমজি ৫ বারে ৯টি নমুনা সংগ্রহ করে। নিম্নে সারণি ৩.৭৩ এ প্রাপ্ত পরীক্ষার ফলাফল 
দেয়া হলো। 


৭৪ 


সারণি ৩.৭৩: আইএমজি পরীক্ষার প্রাপ্ত বায়ু দূষণের ফলাফল 


ক্রমিক | প্যারামিটার] ১ম আইএমজি ২য় আইএমজি ৩য় আইএমজি ৪র্থ আইএমজি | ৫ম আইএমজি ডিওই 
নং সাইট ১ |] সাইট ২ | সাইট ১ | সাইট ২ | সাইট১ [ সাইট ২ | সাইট ১ | সাইট ২ সাইট স্ট্যান্ডার্ড 
১ 9৮1৬ ২২৫.৩ [ ২১৩.৪ 1 ২৮৫.৩ 1 ২৯৮২ 1 ১৪৭ ১২২০ ৪১২ ৫৪৫ ৩১৩ ৪০০ 110/073 
(এসপিএম) (২৪ ঘন্টা) 
২.1 0৬1০) ১১৯.৭ 1 ১২২.৩ ৮৯ ১৪৫ ৬৪ ৮৫১ ২৪০ ৩১৫ ১৬০ ১৫০11017003 
পিএম১০ (২৪ ঘন্টা) 
৩ (7৬2.5) ৫৬.১ ৫০.১ ১১৫ ১৪৪ ৫৫ ২৪২ ১০৫ ১৫০ ৯০ ৬৫ 170/3 
পিএম২৫ (২৪ ঘন্টা) 


পানির মান:- আইএমজি কর্তৃক ভূ-তলের পানির (9018০০) মানের প্যারামিটার যথা:- 199, 759, 1317, তাপমাত্রা, 
001,170, 7০ ইত্যাদি ২টি করে স্পটে ৪ বার এবং ১টি স্পটে সর্বশেষ পরীক্ষায় প্রাপ্ত ফলাফলে দেখা যায়, সকল 
মান স্ট্যান্ডার্ড সীমার মধ্যে আছে, তবে 7১0-এর মান স্ট্যান্ডার্ড সীমা ৬ এর চেয়ে কিছু বেশি পাওয়া গিয়েছে 


শব্দের তীব্রতা:- শব্দের স্তর ৫৯.৫ 013৬ থেকে ৭৫.৬ 0734১ পাওয়া গিয়েছে, যা এ প্রকল্পের জন্যে ডিওই এর 203 
(৮৫ 0.4) এর মধ্যে আছে। 


(খ) সিপি-০২ (ডিপো এলাকায় পূর্তকাজ) এর অবশ্য পালনীয় বিষয়সমূহ (001007)1191)6 [55006): 


পানি নিষ্কাশন: 11) প্রদত্ত প্রতিবেদন অনুযায়ী ঠিকাদার কর্তৃক ড্রেন পরিষ্কার করা এবং পানি নিষ্কাশন ব্যবস্থার 
উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছেন। ধুলোবালি নিয়ন্ত্রণে 0985 0০970.01) অফিস, নির্মাণ ইয়ার্ডে ও ডিপো এলাকায় ৩-৪ 
বার পানি ছিটানো হয়েছে। কঠিন ব্য ও নির্মাণে সৃষ্ট আবর্জনা নির্দিষ্ট নিরাপদ দুরত্বে অপসারণ করা হয়েছে। শব্দ 
দূষণ স্ট্যান্ডার্ড ৮৫ 0734. এর মধ্যে ছিল। 


বায়ুর গুণাগুণ (0881105): ডিসেম্বর, ২০১৮ তে পার্টিকুলেট লেভেল বিদ্যমান মান (81001617 508110910) এর বেশি 
ছিল যথা:- এসপিএম (রেঞ্জ ৮৫৩-১০৬৮), পিএম১০ (রেঞ্জ ৫৩০-৫৫০), পিএম২৫ রেঞ্জ ৩০৪-৩৩৫) এবং নাইট্রোজেন 
অক্সাইড বা ব0* (রেঞ্জ ১৮৮-২৪৩)। ডিওই-সীমা যথাক্রমে ২০০, ১৫০, ৬৫, ১০০। অপরদিকে কার্বন মনোক্সাইড 
বা 00 ছিল ১.২-১.০৪ পিপিএম যার ডিওই সীমা ৩.৫ পিপিএম প্রতি ঘন্টার। 


(গ) সিপি-০৩ ও সিপি-০৪ (উত্তরা থেকে আগারগীও পর্যন্ত ভায়াডাক্ট ও স্টেশন নির্মাণ) এর অবশ্য পালনীয় বিষয়সমূহ 
(00101)1191)06 155০): আইএমজি কর্তৃক অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর, ২০১৮ মাসের বায়ু, শব্দ ও পানির গুণাগুণ 
মনিটরিং করা হয়। সারণি ৩.৭৪ এবং সারণি ৩.৭৫ এ যথাক্রমে বায়ুর গুণাগুণ পরীক্ষার ফলাফল এবং ঠিকাদার 
কর্তৃক রেকর্ডকৃত শব্দের তীব্রতা (অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর, ২০১৮ মাসে) দেখানো হলো। 


সারণি-৩.৭৪: বায়ুর গুণাগুণ পরীক্ষার ফলাফল 


তারিখ অবস্থান পরিমাপ নামা (70/20১) 
পিএম১০ পিএম২৫ 0 | 00 0৮7৬1) 

৩/১০/১৮ । আগারগীও ২২৬ ১১১ ৩২.৫ ৬৪.২ ২ 
৬/১১/১৮ | কাজীপাড়া স্টেশন ১৬৩ ৭২ ১৩.২ ২৬.৩ র্‌ 
৫/১২/১৮ পল্লবী (পি-১৮০) ২৪৭.৮ ১০৪.৭ ২৭.১ ৫১.৪ ২ 
২২১২১৮  মিরপুর-১০ (পি-২৪৬) ২২৩.৮ ৯১.৪ ৩২.৩ ৬৭.২৫ ২ 
২৩/১২/১৮  আগারগীও (পি-৩৬৩ ৬) ১৯৮.৫ ৯৭.২ ২৬.৪ ৪৭.৬ ১ 

পরিবেশ অধিদপ্তরের মান ১৫০ ৬৫ ৩৬৫ ১০০ ৩৫ 


৬ 0734১ 5 /১-৬/০151)050 09010919 


৭৫ 


সারণি-৩.৭৫: ঠিকাদার কর্তৃক শব্দের তীব্রতার পরিমাণ 


তারিখ আরকম্ভের সময় অবস্থান প্রাপ্ত মাত্রা (৬/,%. 7.০ 
10 71011)) 
৪/১০/১৮ ১০.৫৬ পূর্বাহ্ন : ডিজি ল্যাব হাসপাতাল, মিরপুর-১২ ৮০.৬ 
৪/১০/১৮ ৩.০৪ অপরাহ্ন | শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৮২.২ 
৬/১১/১৮ ৩.২৩ অপরাহ্ন | শেওড়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ৮৩.৬ 
৭/১১/১৮ ২.৩৩ অপরাহ্ন | বঙ্ঞবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়, পল্লবী ৮৪.২ 
২২/১২/১৮ ১০.০০ পূর্বাহ আলোক হেলথ কেয়ার, মিরপুর-১০ ৭৯.৪ 
২২/১২/১৮ ১২.৪৫ অপরাহ্ন 1 শেওড়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ৮৯.৭ 
২৩/১২/১৮ ২.৩০ অপরাহ্ন | সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, মিরপুর-১২ ৮৪.২ 


এখানে উল্লেখ্য যে, প্রাপ্ত শব্দের তীব্রতা পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত মান ৮০ 34 এর চেয়ে বেশি; তবে এ প্রকল্পের 
7শেং (৮৫ 034) এর চেয়ে কম। পানির গুণাগুণ পরীক্ষায় প্রাপ্ত ফলাফল ডিওই সীমার মধ্যে আছে৷ 


(ঘ) সিপি-০৫ ভোয়াডাক্ট ও স্টেশন নির্মাণ-আগারগীও থেকে সোনারগীও পর্যন্ত)- এর 00701119110 15916: ২৭শে 
ডিসেম্বর, ২০১৮ আইএমজি (বিসিএসআইআর) কর্তৃক বিদ্যমান বায়ু শব্দ ও ভূ-গর্স্থ পানির গুণাগুণ পরিমাপ করা 
হয়। বিভিন্ন প্যারামিটারে কয়েকটি স্থানে প্রাপ্ত বায়ুর গুণাগুণ সারণি ৩.৭৬ এ দেয়া হলো। 


সারণি-৩.৭৬: বায়ুর গুণাগুণ পরীক্ষার ফলাফল 


ক্রমিক প্যারামিটার বায়ুর দূষণ মাত্রা 
নং পার্লামেন্ট খেজুর বাগান এলাকা ফার্মগেট (আল-রাজী হাসপাতালের সম্মুখে) 
০১ 902 ৮.৮৮ ১৯.০৯ 
০২ 0» ১৪.৩৫ ১৮.৪৫ 
০৩ (০০) ১৬.৭০ ২৭.০২ 
০৪ পিএম ১৭৯.৮৪ ২৩১.২৮ 
০৫ পিএম২৫ ১৫৮.৪৬ ১৯৩.১২ 
নিয়ে বায়ুর পার্টিকুলেট ম্যাটার (পিএম) এর গুণাগুণ অনুযায়ী 100০, [২৪18০ দেয়া হলো। 

বিভাগ সুচকের রেঞ্জ 

খুব ভাল বায়ু ড০) ০-৩৩ 

ভাল বায়ু (9) ৩৪-৬৬ 

সন্তোষজনক (2) ৬৭-৯৯ 

খারাপ (03) ১০০-১৪৯ 

খুবই খারাপ বায়ু ৬৪) ১৫০ এবং তদুর্ধব 


অতএব, উপরের সূচক রেঞ্জ হতে দেখা যাচ্ছে, সারণি ৩.৭৬ এ উল্লেখকৃত ২টি স্পটে বায়ু দূষণের মাত্রা পিএম১০ ও 
পিএম২৫-এ খুবই খারাপ, যা পরিবেশ অধিদপ্তরের স্ট্যান্ডার্ড যথাক্রমে ১৫০ পিএম ও ৬৫ এর চেয়েও বেশি। এ ছাড়াও 
বিসিএসআইআর কর্তৃক প্রকল্পের এলাইনমেন্টে বিজয় সরণি, খেজুর বাগান, খামারবাড়ী ইসলামিয়া চক্ষু হাসপাতাল, 
তেজগাও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ও কাওরান বাজার স্টেশনে শব্দ দূষণের মাত্রা পরীক্ষা করা হয়। প্রাপ্ত শব্দের 
তীব্রতা ৬৪.১৮-৬৮.৭০ 0734১ পাওয়া গিয়েছে যা পরিবেশ অধিদপ্তরের স্ট্যান্ডার্ড সীমা ৮০ 134 এর নিয়ে আছে। 


(৩) সিপি-০৬ এ পরিবেশ সুরক্ষায় অবশ্য পালনীয় বিষয়সমূহ (00700311776 1599): এ কন্ট্রাক্টের নির্মাতা প্রতিষ্ঠান 
9১/০০-]]) 1৬-শাহবাগ থেকে মতিঝিল পর্যন্ত স্টেশন ও ভায়াডাক্ট নির্মাণ করছে। উক্ত প্রতিষ্ঠান কর্তৃক দাখিলকৃত 
02৬7 নভেম্বর, ২০১৮ তে অনুমোদন করা হয়েছে। প্যাকেজ সিপি-০৬ এর জন্যে ৬15ণা-কে [0 নিয়োগ করা 
হয়েছে। যেহেতু এ প্যাকেজে কোন বড় আকারের নির্মাণ কাজ এখনো শুরু হয়নি, সেহেতু শব্দ দূষণের ইন-হাউস 
মনিটরিং করা হয়নি। তবে বায়ু দূষণ মাত্রা [0 কর্তৃক ২০১৮ সালের ডিসেম্বরে পরিবীক্ষণ করা হয়, যা সারণি 
৩.৭৭ তে উল্লেখ করা হলো। 


৭৬ 


সারণি-৩.৭৭: আইএমজি কর্তৃক বায়ু দূষণ পরীক্ষার ফলাফল 


তারিখ অবস্থান পরিমাপকৃত মান (10/10)১) 00 
এসপিএম পিএম১০ পিএম২৫ 0 (ছগশ৬]) 
১৩/১২/১৮ | শাহবাগ সার্কেল ৩২৭.১ ১১৫.৯ ১০৮.৩ ২৬.১ ২.৬৫ 
১১/১২/২০১৮ | টিএসসি, ঢাকা ৮৮৫.২ ৩৮৬.২ ৭১.৪ ৩৫.৭ ৪.০৪ 
বিশ্ববিদ্যালয় 
১২/১২/২০১৮ | মতিবিল স্টেশন ১১৬৩.৫ ৩৪২.৩ ১৪৮.৮ ৩৩.৩ ৩.০৬ 
১৯/১২/২০১৮ | গাবতলী ২৭৫.৮ ১৯০.০ ১৩১.৭ ১০.২ ১.৩২ 
কক্সট্াকশন 
ইয়ার্ড 
[শেং (২০০৫ সংশোধনী) ২০০ ১৫০ ৬৫ ১০০ ৯ 
উপরোক্ত উপাত্ত হতে দেখা যায়, সিপি-০৬ এর এলাইনমেন্টের ৪টি পয়েন্টেই বায়ুতে পার্টিকুলেট ম্যাটার পরিবেশ 


অধিদপ্তরের নির্ধারিত সীমার চেয়ে বেশি পাওয়া গিয়েছে। অনুরুপভাবে, শব্দের তীব্রতা রেকর্ডে প্রান্ত নয়েস লেভেল 
সারণি ৩.৭৮ এ দেয়া হলো। 


সারণি-৩.৭৮: শব্দের তীব্রতার পরিমাণ 


ক্রমিক তারিখ সময় অবস্থান সর্বোচ্চ [60 10 073/৯ 

নং 

১ ১৩/১২/১৮ ০৯.৩০ বারডেম হাসপাতাল ৮৪.৪ 
্ ১৩/১২/১৮ ১০.৪৫ সেন্ট্রাল লাইব্রেরী, ঢাকা বিশ্ববিদ্যালয় ৮২.৬ 
৩ ১১/১২/২০১৮ ১০.১৫ দোয়েল চত্বর ৮১.৯ 
৪ ১১/১২/২০১৮ ০৮.৩০ টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ৭৯.১ 
৫ ১৭/১২/২০১৮ ১৪.৪০ হাই কোট ৮০,.৪ 
৬ ১৭/১২/২০১৮ ১৪.৪০ কদম ফাউন্ডেশন ৮৮.৫ 
৭ ১২/১২/২০১৮ ১২:১৫ প্রেস ক্লাব ৭৯.১ 
৮ ১২/১২/২০১৮ ১১.০০ পল্টন ৮১.৭ 
৯ ১২/১২/২০১৮ ১২.১৫ মতিঝিল স্টেশন ৭৬.৩ 


উপরের উপান্ত হতে দেখা যায় যে, শব্দের তীব্রতা এ প্রকল্পের জন্যে নির্ধারিত ৮৫ মাত্রার চেয়েও ১টি স্পটে বেশি 
আছে এবং ডিওই মাত্রা ৮০ এর চেয়ে ৬টি স্পটে বেশি আছে। 


(চ) সিপি-০৭ এর পরিবেশ সুরক্ষায় অবশ্য পালনীয় বিষয়সমূহ (00711)1171206 19586) : ঠিকাদার 111709011-], 
&ণ্' ৬ কর্তৃক 02৬7 দাখিল করা হয়েছে এবং 'বা1)৬ টীম এটা পর্যালোচনা করেছেন। 


(জ) সিপি-০৮ এর পরিবেশ সুরক্ষা কার্যক্রম: 78/4917-1110500151)1 0০ কর্তৃক ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত এখনো 
0271১ দাখিল করেনি। [৬০ কর্তৃক বাংলাদেশে অফিস শুরু করলেই 0211১ কার্যক্রম অগ্রসর হবে। 


৪. পরবর্তীতে এ ধরণের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ঢ.০055566হ) 1)8500 (০০11101055/81)1)70801। অনুসরণ সংক্রান্ত: 
জাতীয় পর্যায়ের কর্মশালার প্রধান অতিথি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনাব মোঃ নজিবুর রহমান এমআরটি লাইন-৬ 
প্রকল্পের পরিবেশ ব্যবস্থাপনা কর্মসূচি বাস্তবায়ন সম্পর্কে আলোচনায় বলেন, ভবিষ্যতে এরুপ প্রকল্প ডিজাইন ও 
বাস্তবায়নের সময় 2০095591610 08990 19০10101985/81)0801. অনুসরণ করতে হবে যাতে পরিবেশ ও জীব-বৈচিত্র্য 
ক্ষতিগ্রস্ত না হয়। 


৫. মেট্রোরেলের 9081) 7১917167 সংক্রান্ত: মেট্রোরেলে ট্রেন চলাচলের সময় যে শব্দ হবে, তা নিয়ন্ত্রণ করা না হলে, 
ক্রমাগতভাবে ট্রেন চলাচলের ফলে মেট্রোরেলের উভয়পার্খে বাণিজ্যিক কিংবা জনবহুল আবাসিক এলাকায় শব্দ দূষণ 
হতে পারে। এ বিষয়ে প্রকল্পের কর্মকর্তাবৃন্দের সাথে আলোচনা করে জানা গিয়েছে, ভায়াডাক্টের উপরে উভয়দিকে ১ 
মিটার উচ্চতার কনক্রিটের প্যারাপেট নির্মাণ করা যাবে, যা 5070 7871০ হিসেবে কাজ করবে। 


৭৭ 


৩.১০ ঢাকা মহানগরীর ৪7» লাইনসমূহ এবং এর নির্মাণের সময়বদ্ধ (717709-)0710) পরিকল্পনা: ঢাকা মহানগরী 
ও তৎসংলগ্ন পাশ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে আধুনিক গণপরিবহন হিসেবে 1/453 [২9010 
[19751 0৮7২) বা মেট্রোরেল এর পরিকল্পনা, সার্ভে, ডিজাইন, অর্থায়ন, নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের 
নিমিত্ত ০৩ জুন ২০১৩ তারিখে সরকারি মালিকানাধীন 70৭0], গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় ২০৩০ সালের 
মধ্যে ৫টি এমআরটি বা মেট্রোরেল নির্মাণের লক্ষ্যে ডিএমটিসিএল একটি সময় ভিত্তিক বাস্তবায়ন পরিকল্পনা 01776 
[30110 /১০001 19) গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে প্রথম পর্যায়ে বাংলাদেশের প্রথম মেট্রোরেল নির্মাণকল্পে 
২০১২-২০২৪ মেয়াদে বাস্তবায়নের জন্য এমআরটি লাইন-৬ প্রকল্প গ্রহণ করা হয়। 


দ্বিতীয় পর্যায়ে এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫: নর্দান রুট (0707007২০৫০) নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা 
সমীক্ষা (059851011 900) সম্পন্ন করা হয়েছে৷ ২০২৬ সালের মধ্যে আন্ডারগ্রাউন্ড ও এলিভেটেড এমআরটি 
সমন্বয়ে এমআরটি লাইন-১ নির্মাণের লক্ষ্যে বিস্তারিত ডিজাইনের-এর কাজ হাতে নেয়া হয়েছে। ২০২৭ সালের মধ্যে 
এমআরটি লাইন-৫: নর্দান রুট নির্মাণের লক্ষ্যে আগ্রহ ব্যক্তকরণ (201) ইতোমধ্যেই আহবান করা হয়েছে। এর 
ডিপিপি প্রণয়ন প্রক্রিয়াধীন আছে। 


তৃতীয় পর্যায়ে অবশিষ্ট লাইনগুলো ২০৩০ সালের মধ্যে নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। এ উদ্দেশ্যে এমআরটি 
লাইন-৫: সাউর্দান রুট এর প্রাক সম্ভাব্যতা চলছে। ইতোমধ্যে 9190 ভিত্তিতে এবং ৮৮১ পদ্ধতিতে এমআরটি লাইন- 
২ নির্মাণের লক্ষ্যে জাপান সরকারের সঙ্গে সহযোগিতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। এমআরটি লাইন-৪ নির্মাণের 
লক্ষ্যে উন্নয়ন সহযোগী সংস্থা অনুসন্ধান করা হচ্ছে। নিম্নে এমআরটি লাইন নির্মাণের সময় ভিত্তিক পরিকল্পনা সারণি 
৩.৭৯ এ উপস্থাপন করা হলো। 9৭" অনুযায়ী এমআরটি লাইন-৬ সহ অন্যান্য ৪টি এমআরটি লাইন ম্যাপ-৩ -এ 
দেখানো হলো। 


সারণি-৩.৭৯: এমআরটি লাইনসমূহ নির্মাণের সময়-ভিত্তিক পরিকল্পনা 


এমআরটি (৬17২) সমূহের নাম বাস্তবায়ন সম্পন্ন করার টার্গেট বছর 
এমআরটি লাইন-৬ ২০২৪* 
এমআরটি লাইন-১ ২০২৬ 
এমআরটি লাইন-৫: নর্দান বুট ২০২৭ 
এমআরটি লাইন-৫: সাউদার্ন রুট ২০৩০ 
এমআরটি লাইন-২ ২০৩০ 
এমআরটি লাইন-৪ ২০৩০ 


* এমআরটি লাইন-৬ এর নতুন লক্ষ্যমাত্রা 
(ক) ১ম পর্ব: উত্তরা ৩য় পর্ব দিয়াবাড়ি) হতে আগারগীও অংশ, ডিসেম্বর ২০১৯ সালের মধ্যে সমাপ্য। 
(খ) ২য় পর্ব: আগারগাঁও হতে মতিঝিল অংশ, ডিসেম্বর ২০২০ সালের মধ্যে সমাপ্য। 


পর্যবেক্ষণ: এমআরটি লাইন-৬ প্রকল্পের নিবিড় পরিবীক্ষণের সময় বাস্তব অবস্থা পর্যবেক্ষণ, স্টেকহোল্ডারগণের 
মতামত এবং ভুক্তভোগীদের প্রতিক্রিয়ায় এটা প্রতীয়মান হয়েছে যে, এমআরটি লাইন-৬ প্রকল্পের ব্যস্ত 
ইন্টারসেকশনসহ কিছু অংশে সাব-ওয়ে বা আন্ডারগ্রাউন্ড নির্মাণ করলে ভাল হতো। তবে আলোচনায় ও তথ্য সংগ্রহ 
করে জানা গিয়েছে আন্ডারগ্রাউন্ড মেট্রোরেলের ব্যয় এলিভেটেডের ৩গুণ | অপরদিকে বাস্তবতা হলো, ঢাকা 
মহানগরীতে সড়কের পরিমাণ মাত্র ১০%, যেখানে যে কোন জনবহুল শহরে তা থাকা উচিৎ ন্যনতম ২৫%। আরেকটি 
বিষয় হলো, নগরীর সৌন্দর্য রক্ষায়ও এলিভেটেড এর চেয়ে আন্ডারগ্রাউন্ড ভাল, কেননা ঢাকা মহানগরীতে সব 
এমআরটি যদি এলিভেটেড হয়, তবে ঢাকা মহানগরীর প্রায় ৯৫% এলাকা কনক্রিটের নগরীতে পরিণত হবে। 
মহানগরীর প্রাকৃতিক ও স্থাপত্য সৌন্দর্য ব্যহত হবে। আন্ডারগ্রাউন্ড মেট্রোরেলের জন্যে ব্যয় কমাতে স্টেশনের সংখ্যা 
কমানো 


৭৮ 


% 


টু 


১ 
1১ 1018081/10000108 
/ 


১ 


৯ 


119ধা/৪।া 
1,171 11761 

। | টি 1/17111762 
নন ৪লা 60793 
1171 11176 
উট 11 117৫ 
11 1176 
উজ 8৭1 1176) 


ভি 1০০91/0০17170071/ 0017101 
২ 88810191 081161 
5198018112811 (8151 


[২510১ অনুযায়ী ৬২] ও 131২] 117০ সমূহ 


৭৯ 


যেতে পারে। বিদ্যমান সারফেস বাস পরিবহন ও সাবওয়ের সাথে সমন্বয় করে মেট্রোরেল ডিজাইন করা যেতে পারে। 
এমতাবস্থায় “প্যানেল অব এক্সপার্ট” এর মতামতের ভিত্তিতে পরবর্তী এমআরটিসমূহ কতটুকু এলিভেটেড, কতটুকু 
আন্ডারগ্রাউন্ড বা সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড হবে, তদবিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সমীচীন হবে। 


৩.১১ প্রকল্পের আওতায় ভায়াডাক্টসহ অন্যান্য আরসিসি/প্রিন্ট্রেসড কনক্রীট কিউরিং এর পরিবর্তে 519 ব্যবহার 
সংক্রান্ত: সাধারনতঃ কংক্রিট ঢালাই এর পর ২৮ দিন পর্যন্ত পানি দিয়ে কিউরিং করা হয় যাতে করে কনক্রিটে 
ওয়াটার-সিমেন্ট এর অনুপাত সঠিকভাবে বজায় থাকে।কিন্তু ইহা একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া। কনক্রিটের শক্তি 
অজনের জন্যে পানি একটি গুরুত্বপূর্ণ উপাদান; কনক্রিটে পানি ও সিমেন্টের অনুপাত ৪০-৪৫%। সাধারণতঃ ঢালাই- 
এর ২৪ ঘন্টা পর থেকে কনক্রিটে যাতে পানির ও সিমেন্টের অনুপাত বজায় থাকে তজ্জন্যে কনক্রিটের নির্মিত 
অবকাঠামোর সারফেস পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয় কিংবা কনক্রিটের উপর পানি জমিয়ে রাখতে হয়। এভাবে 
২৮ দিন কিউরিং করতে হয়। উল্লেখ্য যে, কিউরিং এর ফলে কনক্রিট ৭ দিনে প্রায় ৭০%, ১৪ দিনে ৯০% এবং ২৮ 
দিনে ৯৮% শক্তি অর্জন করে। অতএব, কনক্রিটের প্রয়োজনীয় শক্তি (0051015 90:00807) অজনের জন্যে কিউরিং 
অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেট্রোরেল প্রকল্পের ভায়াডাক্টসহ অন্যান্য কাজে “পানি দ্বারা কিউরিং'-এর পরিবর্তে সিকা রিএজেন্ট 
(5119 7২59990) ব্যবহার করা হচ্ছে 


চিত্র-৩.১৩: সিপি ০৩ ও সিপি ০৪ এর ৩৩২ নং পিয়ার এর 
সিকা স্প্রে (510 9278) পরিদর্শন (২৫-০৩-২০১৯) 


২৮ দিন পানি দিয়ে কিউরিং সময় সাপেক্ষ এবং বাস্তবে প্রতিপালনে অসুবিধা থাকায় কনক্রিটের পানি ও সিমেন্টের 
অনুপাত বজায় রাখার জন্যে এ রিএজেন্ট ব্যবহার করা হচ্ছে৷ সিকা রিএজেন্ট ব্যবহৃত হলে দ্বুত ৬৪91০111517 
০09001616 পাওয়া যায়। মেট্রোরেল ব্যবহৃত সিকা রিএজেন্ট-এর কার্যকারিতা এবং ব্যবহার বিধি সম্পর্কে প্রকল্পে 
নিয়োজিত প্রকৌশলীগণ/ পরামর্শক প্রতিষ্ঠান হতে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং বাস্তবে সিকা রিএজেন্ট কিভাবে 
ব্যবহার হয় তা পর্যবেক্ষণ করা হয়েছে। ২৫-০৩-২০১৯ খ্রিঃ তারিখে অত্র পরামর্শক প্রতিষ্ঠানের দু'জন প্রকৌশলী 
বাস্তবে পর্যবেক্ষণ করেন। 


৩.১২ মেট্রোরেলের ব্যালাস্ট-বিহীন স্লিপার বসানো এবং শব্দের-তীত্রতা রোধে ব্যবস্থাদি: মেট্রোরেল (এমআরটি 
লাইন-৬) এর প্রকল্প ব্যবস্থাপক (ই এন্ড এম) জানিয়েছেন, ভায়াডাক্টের উপর যে রেলব্ট্র্যাক বসানো হবে, তা ব্যালাস্ট- 
বিহীন-এর উপর বসানো হবে অর্থাৎ স্লিপার থাকবে কিন্তু ব্যালান্ট-এর প্রয়োজন হবে না। তবে মেট্রোরেলের শুরুতে 
ডিপো থেকে ভায়াডাক্ট পর্যন্ত ৫ 270০-এ ব্যালাস্ট-সহ স্লিপার থাকবে। অপরদিকে, ভায়াডাক্টের উপর ব্যালাস্ট-বিহীন 
স্িপার-এ ভাইব্রেশন নিয়ন্ত্রণের জন্যে বিশেষ ধরনের ডিজাইনকৃত প্যাড থাকবে। 


৩.১৩ মেট্রোরেলের নির্মাণকালীন যানবাহন চলাচল ব্যবস্থাপনা সংক্রান্ত: বর্তমানে সিপি-৩ ও সিপি-৪ এর ভায়াডাউট 
ও স্টেশন নির্মাণ কাজ চলমান রয়েছে। নির্মাতা প্রতিষ্ঠান কর্তৃক প্রকল্পের করিডোর বরাবর পথচারী পারাপার বা 
ইউটার্নের জন্যে বেশ অনেক দুরত্ব পর পর ব্যারিয়ার এর মাঝে ইন্টারসেকশন দেয়া হয়েছে। এতে করে উক্ত রুটে 
চলাচলকারী যানবাহনের ইউটার্ন করতে কিংবা পথচারীদের রাস্তা ক্রসিংয়ের জন্যে বেশ খানিকটা পথ ঘুরে চলাচল 
করায় যাতায়াতকারীগণ ভোগান্তির শিকার হচ্ছেন। এ বিষয়ে সরেজমিনে পর্যবেক্ষণ করতঃ আরো কম দূরত্বে 
ইন্টারসেকশন দেয়া যায় কিনা, তা নিয়ে প্রকল্প ব্যবস্থাপক-০২ এর সাথে আলোচনা করা হয়েছে, এফজিডি ও স্থানীয় 
পর্যায়ের কর্মশালায়ও বিষয়টি আলোচিত হয়েছে। এ প্রেক্ষিতে প্রকল্প ব্যবস্থাপক জানিয়েছেন, স্টেশন ছাড়া অন্যান্য 
স্থানে যথাসম্ভব কম দুরত্বে পথচারী-ক্রসিং ও ইউটার্ন প্রদানের জন্যে নির্দেশনা প্রদান করবেন। 


৩.১৪ মেট্রোরেল পরিচালনা ও যাত্রী ব্যবস্থাপনা সংক্রান্ত: 


৩.১৪.১ মেট্রোরেল সার্বিক পরিচালনা ও যাত্রী ব্যবস্থাপনা: প্রকল্পের কর্মকর্তাগণের সাথে আলোচনা করে জানা গিয়েছে 
যে, ডিএমটি সিএল কর্তৃক মেট্রোরেল পরিচালনা করা হবে। সিপি-০৭ এ কার্য-সমান্তির পরও চার বছর রক্ষণাবেক্ষণের 
দায়িত্ব সংশ্লিষ্ট নির্মাতা প্রতিষ্ঠানের। রেল পরিচালনার জন্যে চালক ও দক্ষ জনবলকে ডিএমটিসিএল কর্তৃক প্রশিক্ষণ 
দেয়া হবে। এ বিষয়ে জাইকা সহায়তা করবে। যাত্রী-ব্যবস্থাপনার বিষয়ে প্রাপ্ত তথ্যে জানা যায়, মেট্রোরেল চালুর পর 
যাত্রী ব্যবস্থাপনা ডিএমটিসিএল কর্তৃপক্ষ করবে। তবে পরবর্তীতে সম্পর্ণভাবে চালু হওয়ার পর যাত্রী সংখ্যা বৃদ্ধি পেলে 
যাত্রী ব্যবস্থাপনার জন্যে অপারেটর নিয়োগ করা হতে পারে। 


৩.১৪.২ দিয়াবাড়ি থেকে আগারগীও অংশটি চালু করতে হলে আগারগীও এ অবতরণকারী যাত্রীদের ব্যবস্থাপনা 
সংক্রান্ত: ডিসেম্বর, ২০১৯ এর পরবর্তীতে দিয়াবাড়ি থেকে আগারগীও অংশটি চালু হলে আগারগীও অবতরণকারী 
যাত্রীগণের মধ্যে কিছু যাত্রী থাকবে যাদের গন্তব্য ফার্মগেট এবং এর পরবর্তীতে স্টেশনসমূহ। এ পর্যায়ে সব ট্রেন চালু 
করা সম্ভব হবে না বিধায় ট্রেন সার্ভিস হয়তোবা ১৫ মিনিট অন্তর অন্তর চালু থাকবে। সড়কে বিদ্যমান যানবাহন 
সংকটের কারণে যাত্রীগণ পরিবহন সংকটে পড়তে পারেন। তখন আগারগীও এলাকায় উভয়মুখী যাত্রীদের ভিড় সৃষ্টি 
হবে। এ সমস্যা উত্তরণে ডিএমটিসিএল কর্তৃপক্ষকে আগাম ব্যবস্থা গ্রহণ যথা:- (১) বাস পরিবহণ সমিতির সাথে 
আলোচনা করতঃ আগারগীও-মতিবিল রুটে কয়েকটি কানেকটিং বাস চালু করতে হবে (২) আগারগীও এ যাত্রীগণের 
স্বল্পকালীন অবস্থানের জন্যে স্টেশনের সুবিধা ছাড়াও অতিরিক্ত অস্থায়ী সুবিধার ব্যবস্থা করতে হবে। 


৩.১৫ কয়েকটি গুরত্বপূর্ণ বিষয়:- 


৩.১৫.১ উত্তরা সাউথ থেকে পল্লবী”র মধ্যে ১টি স্টেশন নির্মাণের আবেদন সংক্রান্ত: বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ 
থেকে ক্যান্টনমেন্ট এলাকায় ১টি স্টেশন নির্মাণের আবেদন করা হয়েছে। প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক (সিভিল) 
এর সাথে আলোচনা করে জানা গিয়েছে যে, আবেদনকৃত স্টেশনের স্থানে ভায়ডাক্ট নির্মাণের কাজ বেশ অগ্রসর 
হয়েছে; এ পর্যায়ে স্টেশন নির্মাণ হাতে নিলে প্রকল্পের অগ্রগতি ব্যহত হবে বিধায় প্রকল্প কর্তৃপক্ষের বিকল্প প্রস্তাব নিয়ে 
সেনাবাহিনীর সাথে আলোচনা অব্যাহত আছে। উক্ত বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। 


৩.১৫.২ “সেনাবাহিনী কর্তৃক মিরপুর ডিওএইচএস গেট-২ হতে মিরপুর-১২ বাসস্ট্যান্ড পর্যন্ত মহাসড়ক প্রশস্তকরণ ও 
উন্নয়ন”- সংক্রান্ত: 


উক্ত এলাকায় মেট্রোরেলের নির্মাণ কাজের ফলে বর্ণিত সড়কটির উন্নয়ন কাজ স্থগিত ছিল। প্রকল্পের সুত্র হতে জানা 
গিয়েছে যে, ইতোমধ্যে বিষয়টির সমাধান করা হয়েছে এবং সড়ক নির্মাণ কাজ বর্তমানে অগ্রসর হচ্ছে। 


৮১ 


৩.১৫.৩ মেট্রোরেল প্রকল্পের সাইনবোর্ড সংক্রান্ত: মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে জনগণের সম্পৃক্ততা ও সহযোগিতা 
অনেক গুরুত্বপূর্ণ জনসাধারণ অনেক কষ্ট স্বীকার করেও প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করে যাচ্ছে। তবে প্রকল্প 
সম্পর্কে জনগণকে অবহিত রাখা প্রয়োজন। ১৩-০৫-২০১৯ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের ওয়ার্কশপের প্রধান 
অতিথি, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনাব মোঃ নজিবুর রহমান প্রকল্পের সকল সাইনবোর্ড ইংরেজীর পাশাপাশি 
বাংলায়ও লেখার পরামর্শ প্রদান করেন। 


৩.১৫.৪ প্রকল্পের পরামর্শক, প্রকৌশলী, কর্মকর্তা ও শ্রমিকদের নিরাপত্তা সংক্রান্ত: আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক 
দরপত্রের শর্ত অনুযায়ী নির্মাতা প্রতিষ্ঠান কর্তৃক প্রকল্প সাইটে কর্মকালীন নিরাপত্তামূলক ব্যবস্থাদি গ্রহণ করা অবশ্য 
পালনীয়। এফজিডি আলোচনা থেকে দেখা যায়, কাজ চলাকালীন প্রত্যেকের 77 সরবরাহ ও ব্যবহার নিশ্চিত 
করাসহ ১৪:9৮ 1৬18179591711! প্লান বাস্তবায়ন করা হচ্ছে 

এ ছাড়াও নির্মাণকালীন সতর্কতামূলক ব্যবস্থাদি ছাড়া তাঁদের অফিস কিংবা আবাসিক এলাকা যাতে দুক্কৃতকারীদের 
কিংবা সন্ত্রাসীদের কোনরুপ হুমকিতে না থাকে, তজ্জন্যে ডিএমটিসিএল কর্তৃপক্ষ ডিএমপি”র সহযোগিতায় যথাযথ 
নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। এ লক্ষ্যে এমআরটি লাইন প্রকল্পের সকল প্রকল্প অফিস কনস্ট্রাকশন ইয়ার্ড ও 
ল্যাবরেটরী এলাকায় উঁচু সীমানা প্রাটীর নির্মাণ করা হয়েছে; ওয়াচ টাওয়ার নির্মাণ করে নিরাপত্তা কর্মী নিয়োগ করা 
হয়েছে। 


৮৯ 


চতুর্থ অধ্যায় 
ব্যত্যয় বিশ্লেষণসহ প্রাপ্ত তথ্য 


৪.০১ ব্যত্যয় (পরিমাণগত, সময়গত ও গুণগত) বিশ্লেষণসহ প্রাপ্ত তথ্য 


ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প এমআরটি লাইন-৬) এর নিবিড় পরিবীক্ষণে ব্যবহৃত উপাত্ত সংগ্রহের 
বিভিন্ন পদ্ধতির মাধ্যমে প্রাপ্ত তথ্য-উপাত্তের ব্যত্যয় বিশ্লেষণসহ প্রাপ্ত তথ্য (6170175) নিয়ে দেয়া হলো 


ক) অগ্রগতি ও কার্যক্রম সংক্রান্ত 


১ 
১৫৫ 


প্রকল্পটির শুরু ০১-০৭-২০১২) থেকে এপ্রিল, ২০১৯ পর্যন্ত ৫৭% সময় অতিক্রান্ত হয়েছে; কিন্তু প্রকল্পের 
আর্থিক অগ্রগতি ২৮.৯০% এবং বাস্তব অগ্রগতি প্রায় ৩২.০%। ডিপিপি অনুযায়ী জুন, ২০১৯ পর্যন্ত লক্ষ্যমাত্রা 
ছিল ৪৯.৩৪% যা এপ্রিল, ২০১৯ পর্যন্ত ৪৬.৪২%। অতএব, প্রকল্পের অগ্রগতি মূল ডিপিপি'র লক্ষ্যমাত্রার 
তুলনায় প্রায় ১৪.৪২% পিছিয়ে (885175) আছে। 


সিপি-০১ এর ডিপো এলাকার মাটি ভরাট এর কাজ অক্টোবর, ২০১৮-এ ১০০% সম্পন্ন হয়েছে; সিপি-০২ 
(ডিপো এলাকার পূর্ত কাজ) এপ্রিল, ২০১৯ পর্যন্ত বাস্তবে প্রায় ৩০% সমাপ্ত হয়েছে। 


সিপি-০৩ ও ০৪ (১১.২৯ কিমি ভায়াডাক্ট, ৯টি স্টেশন) নির্মাণ কাজের মধ্যে ষ্টেশন ও ভায়াডাক্টের পাইল 
নির্মাণ ২৩৩৩টি ১০০%; কলাম ৮২০টির মধ্যে ২৯৭টি এবং ভায়াডাক্ট প্রায় ৩.৫ কিলোমিটার সমাপ্ত হয়েছে; 
এপ্রিল, ২০১৯ পর্যন্ত বাস্তব অগ্রগতি ৩৯.৫৩%।| 


সিপি-০৫ (৩.২০ কিলোমিটার ভায়াডাক্ট ও ৩টি স্টেশন নির্মাণ) এ ফাউন্ডেশনের পাইলিং-এর কাজ 
অগ্রসরমান। স্কু পাইল ১০৮টির মধ্যে ১২টি এবং বোরড পাইল ৪৫২ টির মধ্যে ৬৭টি সমাপ্ত হয়েছে; এপ্রিল, 
২০১৯ পর্যন্ত বাস্তব অগ্রগতি ৭.৫০% | 


সিপি-০৬ (৪.৯২ কিলোমিটার ভায়াডাক্ট ও ৪টি স্টেশন নির্মাণ) এ ফাউন্ডেশনের পাইলিং-এর কাজ 
অগ্রসরমান। স্ক্রু পাইল ১৩৮টির মধ্যে ৩৬টি এবং বোরড পাইল ৬৫২টির মধ্যে ১৪০টি সমাপ্ত হয়েছে; এপ্রিল, 
২০১৯ পর্যন্ত বাস্তব অগ্রগতি ৮.২০% | 


সিপি-০৭ এর আওতায় সাব-সন্টেশন নির্মাণ, ইলেক্ট্রো-মেকানিক্যাল ও সিগনালিং সিন্টেম-এর ইকুইপমেন্ট 
ক্রয় ও স্থাপন ইত্যাদি কাজের মধ্যে উত্তরায় আরএসএস কাজ নির্মাণ কাজ চলমান, মতিঝিল (মানিকনগর) 
আরএসএস এর জন্যে জায়গা নেয়া হয়েছে; কাজ এখনো শুরু হয়নি। টঞ্জী পাওয়ার প্লান্ট এবং উত্তরা ৩য় 
পর্ব সাব-স্টেশন থেকে (১০+৬) কিলোমিটার আন্ডারগ্রাউন্ড ক্যাবল স্থাপনের জন্যে টেস্ট-পিট প্রায় সম্পন্ন 
হয়েছে; ১৩২ কেভি ক্যাবল ন্টগ্রাম বন্দরে পৌছেছে। ৩৩ কেভি ক্যাবল জাহাজীকরণ সম্পন্ন হয়েছে৷ ট্র্যাক 
স্থাপনের সিস্টেম, ব্যালান্ট, সিসর, ক্রস-ওভার, টার্ন-আউট ও স্লিপারস পিএসআই এর জন্যে যুক্তরাজ্য ও 
ভারতে প্রস্তুত আছে, প্রয়োজনীয় ১০০% রেল চট্টগ্রাম বন্দরে পৌছেছে। ১৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ প্রাপ্তির 
লক্ষ্যে গ্রীডলাইন স্থাপনের জন্যে অর্থ ডিপোজিট করা হয়েছে। এপ্রিল, ২০১৯ পর্যন্ত এ প্যাকেজের বাস্তব 
অগ্রগতি প্রায় ৮%। 


সিপি-০৮ (রোলিং স্টক ও ডিপো ইকুইপমেন্ট সরবরাহ)-সেপ্টেম্বর, ২০১৭ তে শুরু এ প্যাকেজের সংশোধিত 
কর্ম-পরকল্পনা অনুযায়ী রোলিং স্টক ও ডিপো ইকুইপমেন্টের 79110101$০ ডিজাইন সম্পন্ন হয়েছে। ১ম রেল- 
কোচ ডিজাইন, এসি সিস্টেম, ব্রেক সিস্টেম এবং ট্রেন ইনফরমেশন সিস্টেম চুড়ান্ত হয়েছে। ইতোমধ্যে ২য় 
০০1) ট্রেন ডিজাইন সমাপ্ত হয়েছে; এপ্রিল, ২০১৯ পর্যন্ত বাস্তব অগ্রগতি ১৪%। নিম্নে সারণি ৪.১ ও চিত্র 
৪.০১ এ এপ্রিল, ২০১৯ পর্যন্ত প্রকল্পের প্যাকেজসমূহের বাস্তব অগ্রগতির হার দেখানো হলো। 


৮৩ 


সারণি-৪.১: প্যাকেজসমূহের বাস্তব অগ্রগতি 


প্যকেজ নং অগ্রগতি (%) 
সিপি-০১ ১০০ 
সিপি-০২ ৩০ 
সিপি-০৩ ও ০৪ ৩৯.৫৩ 
সিপি-০৫ ৭.৫ 
সিপি-০৬ ৮.২ 
সিপি-০৭ ৮ 

সিপি-০৮ ১৪ 


প্যাকেজ-ওয়ারী বাস্তব অগ্রগতি শেতকরা হারে) 


৩৯.৫৩ 


৩০ 
্ ৭.৫ ৮.২ ৮ 
জা ভি ্জ 


সিপি-০১ সিপি-০২ সিপি-০৩ ও সিপি-০৫ সিপি-০৬ সিপি-০৭ সিপি-০৮ 
০৪ 


জ শতকরা হার (%) 


চিত্র- ৪.০১ এপ্রিল, ২০১৯ পর্যন্ত প্যাকেজ-ওয়ারী বাস্তব অগ্রগতি 


* প্রকল্পটির নিবিড় পরিবীক্ষণে প্রাপ্ত 010০8] বিষয় হলো বিশেষ উদ্যোগে নির্দেশিত লক্ষমাত্রা বাস্তবায়নে 
“প্রকল্পের চলামান ৭টি প্যাকেজের সমন্বিত ও সময়ানুপাতিক অগ্রগতি অর্জন করা”। সারণি ৪.২ ও চিত্র 
৪.০২ এ প্রকল্পের চুক্তির শুরু ও শেষের মাস এবং বিশেষ উদ্যোগে প্রকল্প সমাপ্তির কাট-অফ টাইম দেখানো 
হলো। 


৮৪ 


সারণি ৪.২ প্যাকেজ-ওয়ারী চুক্তি শুরু ও শেষের মাস এবং কাট-অফ টাইম 


সিপি-০২ আগস্ট, ২০১৭ আগস্ট, ২০২১ ডিসেম্বর, ২০২০ 

সিপি-০৩ ও ০৪ | জুলাই, ২০১৭ আগস্ট, ২০২০ ডিসেম্বর, ২০১৯ 

সিপি-০৫ জুন, ২০১৮ ডিসেম্বর, ২০২১ ডিসেম্বর, ২০২০ 

সিপি-০৬ জুন, ২০১৮ ডিসেম্বর, ২০২১ ডিসেম্বর, ২০২০ 

সিপি-০৭ জুলাই, ২০১৮ সেপ্টেম্বর, ২০২২ ডিসেম্বর, ২০১৯ (আগারগীও পর্যন্ত) 
ডিসেম্বর, ২০২০ (মতিঝিল পর্যন্ত) 

সিপি-০৮ সেপেম্বর, ২০১৭ | ডিসেম্বর, ২০২১ ডিসেম্বর, ২০১৯ (৮ +১ ট্রেন) 
ডিসেম্বর, ২০২০ (২৪+১ ট্রেন) 


06০-20 


১০ ০07177 


06০-19 


06-02 08-03 062-04 ০0৮-05 ০0৮-06 0৮-07 0৮-08 


চিত্র: ৪.০২ চুক্তি অনুযায়ী প্যাকেজসমূহের শুরু-সমাপ্তি 


** ডিসেম্বর, ২০১৯ এর মধ্যে উত্তরা ৩য় পর্ব থেকে আগারগীও পর্যন্ত মেট্রোরেল চালু করতে হলে, এ অংশের 
১১টি স্টেশন নির্মাণ এবং ভায়াডাক্ট নির্মাণ কাজ সেপ্টেম্বর, ২০১৯ মধ্যে সম্পন্ন করতে হবে এবং নভেম্বর, 
২০১৯ এর মধ্যে রেল ট্র্যাক বসানো, বিদ্যুৎ লাইন এবং সিগনালিং সিন্টেম স্থাপন করতে হবে। এর সাথে 
সাথে সিপি-০২ এর আওতায় নির্মাণাধীন ভবনসমূহ, ওয়ার্কশপ ও টেস্ট ট্র্যাক সম্পন্ন করতে হবে। অতএব, 
সিপি-০২, সিপি-০৩, সিপি-০৪, সিপি-০৭ ও সিপি-০৮ এর নির্মাণ কাজের গতি ত্বরান্বিত করে সমাপ্তির সময় 
এগিয়ে আনতে হবে। 


** মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষ উদ্যোগে ২০১৯ সালের মধ্যে উত্তরা ৩য় পর্ব থেকে আগারগীও অংশ 
এবং ২০২০ সালের মধ্যে আগারগীও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু করতে হলে, ডিসেম্বর, ২০২০ 
এর মধ্যে প্রকল্পের ১০০% সমাপ্ত না করলেও $81১59708] কাজ প্রায় ৯০% সম্পন্ন করতে হবে। 


৮৫ 


** সিপি-০৩ ও সিপি-০৪ এর নির্মাণ কাজ পরিদর্শনে ইহা পরিলক্ষিত হয়েছে যে, এ দু”টি প্যাকেজের সার্বিক 
অগ্রগতির জন্যে বর্তমানে 01010911761 হচ্ছে। ৫টি স্থানে 130 0381910০ 081016৬০) স্প্যান নির্মাণ। 
এ ৫টি স্থান হলো: 


(১) উত্তরা নর্থ পি-৪২ হতে পি-৪৩-৭০ মিটার 

(২) উত্তরা দক্ষিণ পি-১০৪ হতে পি-১০৬-৭০ মিটার 

(৩) ক্যান্টনমেন্ট লেক পি-১২৮ হতে ১২৫৭০ মিটার 

(8) ক্যান্টনমেন্ট উসমানী হল পি-১২৮ হতে পি-১২৫-৭০ মিটার 
(৫) মিরপুর-১০ পি-২৪৭ হতে পি-২৪৮-৭০ মিটার 


উপরোক্ত ৫টি স্পটে পিয়ার/কলাম নির্মাণ পরিদর্শনের সময় শুরু হতে দেখা যায়নি। ২টি প্যাকেজের অন্যান্য অগ্রগতি 
হলেও উপরোক্ত ৫টি স্প্যানের অগ্রগতি না হলে পুরো প্যাকেজের গতি ব্যহত হবে। এমতাবস্তায় 30. স্প্যান নির্মাণের 
জন্যে অতিরিক্ত ইকুইপমেন্ট ও লোকবল নিয়োগ করা প্রয়োজন| 


খ) উপকারভোগী জরিপে প্রাপ্ত: এমআরটি প্রকল্প এলাকার ১৬টি স্টেশন ও এলাইনমেন্টের উভয়পার্থে পরিচালিত 
সংখ্যাতান্ত্বিক জরিপে উপকারভোগী/সড়ক ব্যবহারকারীদের (২৬০ জন) মতামত/উপলব্ধি:- 


ঝ- প্রায় ৪৬% উত্তরদাতাগণের মতে বর্তমানে প্রতি কিলোমিটার যাতায়াতে সময় ব্যয় হয় ন্যুনতম ১০-১৫ 
মিনিট; কিন্তু মেট্রোরেল প্রতি কিলোমিটারে সময় লাগবে সর্বোচ্চ ৫ মিনিট অর্থাৎ ৫০% এর বেশি সময় 


সাশ্রয় হবে। 
ঝ্- উত্তরদাতাগণের মধ্যে ব্যক্তিগত যানবাহন আছে ১৪% উত্তরদাতার। অতএব, সংখ্যাগরিষ্ট জনগণই গণ- 
পরিবহন ব্যবহার করে। 


ঝ- প্রায় ৫৭% উত্তরদাতার মতে বর্তমানে যাতায়াত ব্যয় প্রতি কিলোমিটারে গড়ে ৫-৭ টাকা। অতএব, 
মেট্রোরেলে উত্তরা দিয়াবাড়ি থেকে মতিবিল পর্যন্ত ২০ কিলোমিটারের ভাড়া ১০০-১২০ টাকা হলে সহনীয় 
হ্বে। 


ঝ- প্রায় ৯৬% উত্তরদাতার মতে মেট্রোরেল চালু হলে সকল কাজে গতিশীলতা বাড়বে। কলেজ/বিশ্ববিদ্যালয়ের 
ছাত্র-ছাত্রী, চাকুরিজীবীসহ সকল পেশার যাত্রীগণের সহজতর, নিরাপদ ও পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থা 
নিশ্চিত হবে। 


এ মেট্রোরেলের চলমান কাজের অগ্রগতি নিয়ে ৭৩% উত্তরদাতা সন্তুষ্ট হলেও ২৭% উত্তরদাতা সন্তুষ্ট নয়। তাঁদের 
মতে মেট্রোরেলের কাজের গতি বাড়ালে ভাল হতো] 


ঝ- নির্মাণকালীন সময়ে যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারেন না বলে ৩৩% উত্তরদাতা জানিয়েছেন। 
মেট্রোরেলের নির্মাণকাজের ফলে যানজট বৃদ্ধি পেয়েছে; কর্মস্থলে যাওয়া আসার জন্যে অনেক বেশি সময় 
ব্যয় হচ্ছে এবং ভোগান্তি হচ্ছে। 


ঁ মেট্রোরেলের নির্মাণকালীন সময়ে বায়ু দূষণ রোধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে প্রায় ৭০% উত্তরদাতা সন্তোষজনক 
বললেও ৩০% উত্তরদাতার মতে বায়ু দূষণ রোধে গৃহীত ব্যবস্থা যথেষ্ট ও সময়মত হয়নি। বিশেষতঃ 
মিরপুর-১১ থেকে আগারগাঁও অংশে বায়ু দূষণের তীব্রতা বেশি ছিল। 


ঝ- প্রায় ২৯% উত্তরদাতার মতে মেট্রোরেলের কাজ চলাকালীন ট্রাফিক ব্যবস্থাপনায় গৃহীত ব্যবস্থা যথেষ্ট নয়। 
সড়ক মেরামত আরো ভালভাবে করা প্রয়োজন বলে জানিয়েছেন। 


৮৬ 


এ মেট্রোরেল নির্মাণ কাজ চলাকালীন ফুটপাথে চলাচল কষ্টকর বলে প্রায় ২৭% উত্তরদাতা জানিয়েছেন। 
বিশেষতঃ স্টেশন এলাকায় ফুটপাথ সংকীর্ণ হয়ে গেছে। মেট্রোরেল চালু হলে স্টেশন এলাকায় যাত্রীগণের 
ভিড় সামলানো এবং যানবাহনের ফেন্ত্র-চালিত ও অ-যন্ত্রচালিত) পার্কিং করার কোন জায়গা নেই। 

(গ) কেআইআই হতে প্রাপ্ত: 

** সার্ভে চলাকালীন সঠিকভাবে ট্রায়ালপিট না করায় গ্যাস লাইন সনাক্ত করণে সমস্যা হয়েছে। 

*% প্যাকেজ নং ৪-এ ইউটিলিটির ॥7018150 লাইন সমূহ স্থানান্তরে সময়ক্ষেপণ হচ্ছে। 

** বায়ু দূষণ রোধে পানি ছিটানো হচ্ছে, কিন্তু তা অপর্যাপ্ত। 

** স্টেশনের ডিজাইনে প্রতিবন্ধী যাত্রী বান্ধব ব্যবস্থা যেমনঃ- সিড়ি ছাড়াও লিফট, চলন্ত সিড়ি রাখা হয়েছে। 

*%* উত্তরা হাউজবিল্ডিং এবং উত্তরা সেক্টর-২ এর মধ্যবর্তী কোন একটি স্থানে ১টি স্টেশন স্থাপন করা হলে উত্তরার 
অধিবাসীগণ-এর সুফল ভোগ করতে পারবে। 

** যানবাহন চলাচল করতে পারলেও গাড়ীর গতি কম এবং দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। ট্রাফিক ব্যবস্থাপনায় নির্মাণ 
প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত ব্যবস্থা পর্যাপ্ত নয়; ফ্ল্যাগ ম্যানের সংখ্যা বৃদ্ধি প্রয়োজন। 

*% একজন কেআইআইদাতা বলেছেন মিরপুর ডিওএইচএস এর মধ্যে সকল প্রকার নিরাপত্তা সুবিধাসহ একটি 
স্টেশন স্থাপনা করা যেতে পারে। 

(ঘ) এফজিডি থেকে প্রাপ্ত তথ্য: 

» প্রকল্পের এলাইনমেন্টে চলাচল কিছু যানবাহনের 79910017081 বাস্তবায়ন করা প্রয়োজন। 

» নির্মীতা প্রতিষ্ঠান কর্তৃক কোথায় কোথায় ব্যারিয়ার, ব্যারিকেড, ইউ-টার্ন এবং পথচারী পারাপার হবে, 
ইত্যাদি দেখানো ট্রাফিক ম্যানেজমেন্ট প্লান প্রস্তুত করা হয়েছে। এটা সুপারভিশন কনসালট্যান্ট কর্তৃক 


অনুমোদন করা হয়েছে। এটি বাস্তবায়নের জন্যে প্রকল্প কর্তৃপক্ষ ও ট্রাফিক বিভাগ যৌথভাবে কাজ করতে 
হবে। 

» এমআরটি নির্মাণ কাজের জন্যে ইলেক্ত্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে কোন স্থানে কতটুকু যানজট হতে 
পারে, তার প্রচারণা (09001101) করা যায়। এ জন্যে »০%-17081810 জানিয়ে পূর্বেই বিভিন্ন প্রচার মাধ্যমে 
প্রচারণা চালানো যায়। 

৯» “স্পাইস এফএম ৯৬.৪৮ নামে একটি রেডিও চ্যানেলে প্রতিদিন ১৫ মিনিট পরপর ডিএমপির লাইভ ট্রাফিক 
আপডেট প্রচার করা হয়। যানবাহনের চাপ কোন রুটে কম / বেশি ইত্যাদি এ চ্যানেল শুনে জানা যাবে। প্রকল্প 
কর্তৃপক্ষ কর্তৃক এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্যে পদক্ষেপ গ্রহণ করতে হবে। 

» নির্মাতা প্রতিষ্ঠানকে যানজট কমাতে ও বায়ু দূষণ হাসে দরপত্রের শর্ত অনুযায়ী আন্তরিকভাবে কাজ করতে 
হবে। 

» প্রাইভেট কার চালনাকারীগণকে মোবাইল ত্যাপস ব্যবহার করতে প্রশিক্ষণ ও সচেতনতা সৃষ্টির জন্যে প্রকল্প 
কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করতে পারে। 

৯» সব ইউটিলিটি সার্ভিস লাইনকে একটি 00707017970. খনন করে স্থানান্তর করা হয়েছে। কিন্তু 


ইউটিলিটিজ স্থানান্তরের &$-০৪1] নকশা কিভাবে কোন দপ্তরে সংরক্ষণ করা হয়েছে, এ বিষয়ে সঠিক তথ্য 
পাওয়া যায়নি। 


৮৭ 


(৩) স্থানীয় পর্যায়ের কর্মশালা থেকে প্রাপ্ত: 

» এমআরটি”র সম্পূর্ণ এলাইনমেন্ট জুড়ে রাস্তা সংকুচিত করে একই সময়ে কাজ করার ফলে জনগণের দুর্ভোগ 
হচ্ছে। অথচ ক্যানবেরায় ১.০০ কিমি করে মেট্রোরেলের কাজ করা হচ্ছে। এখানে পার্ট বাই পার্ট কেন করা 
হচ্ছেনা। 

»* আইল্যান্ডের গাছ কেটে পরিবেশের যে ক্ষতি হয়েছে তা উদ্ধারে /১011০0]001০ এর মাধ্যমে ভায়াডাক্টের 
নিচে 01901817/আইল্যান্ডে বাগান সৃজনের ব্যবস্থা করা যেতে পারে। 

৯» বর্ষার পূর্বেই কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনের কাজ সমাপ্ত করতে না পারলে কাজীপাড়ার 
জলজট/জলাবদ্ধতার ফলে নির্মাণ কাজ বাধাগ্রস্ত হবে। 

৯» যানবাহন স্টপেজে থামাতে হবে। এ বিষয়ে যানবাহন চালক ও যাত্রীগণকে সচেতন হতে হবে, ফ্লাগম্যান ও 
ট্রাফিক পুলিশ ব্যবস্থা গ্রহণ করলে যানজট কমবে। 

(চ) প্রকল্পের ক্রয় কার্যক্রম সংক্রান্ত: ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্পের ৩টি ক্রয় কার্ ক্রম প্যাকেজ ও ১টি 
পণ্য ক্রয়ের প্যাকেজ ক্রয় কার্যক্রম প্রাপ্ত পর্যবেক্ষণ নিম্নরূপ: 

* ক্রয় কাজের বিজ্ঞপ্তি সিপিটিউ ও ডিএমটিসি”র ওয়েবসাইটে-এ প্রকাশ করা হয়েছে; তবে দাতা সংস্থার 
ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল কিনা, এর কোন রেকর্ড পাওয়া যায়নি। 

*% পিপিআর অনুযায়ী দরপত্র গ্রহণের ৩ সপ্তাহের মধ্যে মূল্যায়ন সম্পন্ন করার বিধান কিন্তু সিপি-০৩ ও সিপি- 
০৪ এর ক্ষেত্রে ১০ সপ্তাহ এবং সিপি-০৮ এর ক্ষেত্রে ৭০ সপ্তাহ সময় ব্যয় হয়েছে। 

* ডিপিপি"র ক্রয় পরিকল্পনা অনুযায়ী সকল ক্রয়-কার্যক্রম (একটি প্যাকেজ ব্যতীত) মে, ২০১৫ এর মধ্যে সম্পন্ন 

করার পরিকল্পনা থাকলেও বাস্তবে মা ২০১৬ তে ভূমি উন্নয়ন কাজের চুক্তি সম্পাদিত হয় এবং ভায়াডাক্টের 

কাজের চুক্তি সম্পাদিত হয় মে, ২০১৭ তে এবং পরবর্তীতে। 
& দরপত্র গ্রহণের পর মূল্যায়নের বিভিন্ন পর্যায়ে জাইকা”র 007০01107০6 নেয়াতে সময় ব্যয় হয়েছে। 


*€* যেসব ক্ষেত্রে সিঙ্গেল প্রতিষ্ঠান দরপত্রে অংশগ্রহণ করেছে (যথা: সিপি-০৭), সেসব প্রতিষ্ঠানের সাথে 0০16৫ 
71০০ নিয়ে নেগোশিয়েশন করতে হয়েছে। এতে সময় ব্যয় হয়েছে। 


৫ ২০১৬ সালের ১৬ই জুলাই ঢাকার হলি আর্টিজানে সংঘটিত সন্ত্রাসী আক্রমণের ফলে জাপানী ৭ জন 
বিশেষজ্ঞের মৃত্যুতে ৬ মাস ক্রয় কার্যক্রমে অগ্রগতি হয়নি। 


(ছ) প্রকল্পের অবকাঠামো পরিদর্শন ও গুণগত মান পরীক্ষা সংক্রান্ত 
১৯ সমীক্ষার টীম লিডার ও প্রকৌশলীগণ প্রকল্প অফিস ও সাইট পরিদর্শন করেন। প্রকল্পের প্রধান অফিস, প্রজেক্ট 
অফিস এবং ফিল্ড অফিসে প্রকৌশলী ও পরামর্শকের প্রকৌশলীগণের সাথে সভা (০07901690০ 17০211176) 
করেন, সাইট পরিদর্শন করেন এবং ফিল্ডে ও ল্যাবরেটরীতে নির্মাণ কাজ ও নির্মাণ সামগ্রী পরীক্ষায় উপস্থিত 
ছিলেন৷ 


» প্রকল্পের অধীনে নির্মাণাধীন বিভিন্ন অবকাঠামোর নির্মাণকাজে ব্যবহৃত নির্মাণ সামগ্রীসমূহ পরামর্শক হিসেবে 
দায়িত্বপ্রাপ্ত 191 কর্তৃক পরীক্ষাগারে এবং মাঠপর্যায়ে পরীক্ষা করা হয়েছে। প্রাপ্ত ডকুমেন্ট সমূহ হতে 
দেখা যায় যে, সকল টেস্টের প্রতিবেদনসমূহ বা) কর্তৃক অনুমোদন করা হয়েছে। 


৮ প্রাপ্ত তথ্যে প্রতীয়মান হয়, পরীক্ষাকৃত অবকাঠামোসমূহের কাজের গুণগত মান দরপত্রের নির্দিষ্ট মান অনুযায়ী 
হচ্ছে এবং রেঞ্জের মধ্যে আছে। 


৮৮ 


৯» কিছু কিছু ক্ষেত্রে রাত্রে ঢালাই হওয়ায় নমুনা সংগ্রহের সময় উপস্থিত থাকা সম্ভব হয়নি। এটা পরিলক্ষিত 
হয়েছে যে ঢালাই চলাকালীন সাব-কন্ট্রা্টর এর যে সকল লোক উপস্থিত থাকেন তীদের টেকনিক্যাল বিষয়ে 
উপযুক্ত ধারণা নেই। 


» প্রিস্ট্রেসিং স্ট্রান্ড এর টেস্ট বুয়েটে করা হয়েছে এবং মান সম্মত পাওয়া গিয়েছে। 


৯» কনক্রিট ক্রাশিং স্ট্রেন্থ পরীক্ষার জন্যে 0811018100. 01 00101716551017 [99006 মেশিন [৮1৩ণ-তে সম্পন্ন 
করা হয়েছে। (পরিশিষ্ট-১) 


১৮ 91810] 199 এর প্রান্ত ফলাফল স্বাভাবিক রেঞ্জের চেয়ে বেশি দেখা যাচ্ছে। প্লান্ট মিক্সিং এর ক্ষেত্রে 9101] 
165 এর স্াম কত রেঞ্জের মধ্যে থাকতে হবে এ বিষয়ে বুয়েটের পরামর্শ গ্রহণ করা যেতে পারে। 


(জ) ইলেক্ত্রো-মেকানিক্যাল সংক্রান্ত: ইলেক্্রো-মেকানিক্যাল সিস্টেমের চেক-লিস্ট অনুযায়ী প্রাপ্ত তথ্য, নিম্নরূপ: 
(১) বিদ্যুৎ সরবরাহ 

» এমআরটি লাইন-৬ পরিচালনার জন্যে মোট বিদ্যুতের পরিমাণ-১৮ মেগাওয়াট। 

»৮ ২টি আরএসএস নির্মাণ করা হচ্ছে। একটি উত্তরা ডিপো এলাকায় এবং অপরটি মতিঝিলে 


১» জাতীয় গ্রাড হতে মতিঝিল আরএসএস-এ ডিপিডিসি এবং উত্তরা আরএসএস-এ ডেসকো বিদ্যুৎ সরবরাহ 
করবে। 


৯» ইলেক্রো-মেকানিক্যাল অংশে নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহার করার কোন পরিকল্পনা নেই। 


৯» 739০1-1১ বিদ্যুৎ সরবরাহ প্রাপ্তির জন্যে শেওড়াপাড়া পুরাতন বিমান বন্ধর (৩৩ কেভি) ডেসকো থেকে 
নেয়া হবে। 


» বিদ্যুৎ লাইন ভায়াডাক্টের উপরে স্থাপন করা হবে। 
(২) সিগনালিং এন্ড অটোমোটেড সিস্টেম: 
এ অপারেশন কন্ট্রোল সেন্টার (ওসিসি) সকল সিগনালিং ও অটোমেটেড কাজ সম্পাদন ও মনিটরিং করবে। 


এ এখনো সেন্ট্রাল অপারেশন ও ম্যানেজমেন্ট সিস্টেমের সফটওয়্যার ডিজাইন করা হয়নি। এটি প্রক্রিয়াধীন 
আছে। 


এ সম্পূর্ণ স্থাপনায় অপটিক্যাল ফাইবার বেসড নেটওয়ার্ক স্থাপন করা হবে। 
(৩) রক্ষণাবেক্ষণ কার্যক্রম ও নিরাপত্তা পরিকল্পনা: 
৯» বিদ্যুৎ বিভ্রাট হলে চলমান কার্যক্রমে যাতে ব্যাঘাত না ঘটে তজ্জন্যে বিকল্প বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা (38017 


7০৬০1 991০6) চালু থাকবে। 

৯» ডিপো এরিয়া, সাব-স্টেশন, যাত্রী প্রবেশদ্বার সহ রেলকোচে আধুনিক সিসি ক্যামেরাসহ অন্যান্য সারভেইলেন্স 
ডিভাইস অন্তভূক্ত থাকবে। 

» যাত্রী সাধারণের সুবিধার জন্যে র্যাপিড-পাস (স্মার্ট কার্ড) এবং তাৎক্ষনিক টিকেট ক্রয়ের বুথ উভয় ব্যবস্থা 
চালু থাকবে। 


৮৯ 


(ঝ) রোলিং স্টক সংক্রান্ত: 


ক 
১৫৫ 
১ 
১৫৫ 


ক 
১৫৫ 


১ 
১৫৫ 


রোলিং স্টক ও ডিপো ইকুইপমেন্টের [)০010৬০ [9০9518) ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। 

জাপানে রেলের বগি নির্মাণ কাজ ১৬ ফেব্রুয়ারী, ২০১৯ এ শুরু হয়েছে। 

১ম মেট্রোরেল ডিজাইন, এয়ার কন্ডিশনিং সিস্টেম, ব্রেক সিন্টেম, ট্রেন ইনফরমেশন সিস্টেম চুড়ান্ত হয়েছে। 
জাপানে দ্বিতীয় ?/০০-০]) [২৪1] নির্মাণ সম্পন্ন হয়েছে। 


উত্তরা থেকে আগারগীও রুট ডিসেম্বর, ২০১৯ সালের মধ্যে চালু করতে হলে ন্যনতম ৮ সেট ট্রেনসহ 
উদ্ধারকারী ১ সেট ট্রেনের প্রয়োজন হবে। 


প্রতিটি ট্রেন এর সর্বোচ্চ টার্গেট যাত্রী সংখ্যা ১৬৯৬ জন। প্রতিটি কোচে দীর্ঘ আসন ব্যবস্থা থাকবে। 
প্রতিবন্ধী যাত্রীদের জন্য সরাসরি হইল চেয়ার থাকবে। চেয়ার এ করে কোচে প্রবেশ করতে পারবে। 


প্রতি 8/৫ মিনিট পর পর একটি ট্রেন চলবে। প্রতিটি রেল এ ৬ টি কোচ থাকবে৷ প্রতিটি কোচে ৪ টি উঠানামার 
দরজা আছে। প্রতিটি কোচ এল্যুমিনিয়াম বডির তৈরি। রেলগুলো &0 406079101:1]। 00001) দ্বারা 
নিয়ন্ত্রিত। সর্বোচ্চ চলার গতি ১০০ কি.মি. | 


ডিসেম্বর১৯ এর মধ্যে চালু করতে হলে এক মাস পূর্বে রেল কোচগুলো বাংলাদেশে পৌছাতে হবে এবং টেস্ট 
রান এর প্রয়োজন হবে। 


(ঞ) প্রকল্পের 7২%৮ এবং 717, পর্যলোচনায় প্রাপ্ত: 


ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের জন্যে প্রকল্পের আওতায় ২টি পুনর্বাসন কর্ম-পরিকল্পনা 
(২/১৮) গ্রহন করা হয় যথা:- র্যাপ-১ এবং র্যাপ-২। র্যাপ-১ ডিপো এলাকার ক্ষতিগ্রস্তদের জন্যে এবং র্যাপ- 
২ ডিপো এলাকা বাদে সম্পূর্ণ এলাইনমেন্টে ক্ষতিগ্রস্তদের জন্যে। 


প্রকল্পে ক্ষতিগ্রস্তদের অর্থ পরিশোধের অগ্রগতি র্যাপ-১ এ ৮৯.০১%, র্যাপ-২ ৬০.৬০% এবং সার্বিকভাবে 
৭৩%। 


এমআরটি প্রকল্পে 07] বাস্তবায়নে নিরপেক্ষ প্রতিবেদন প্রদানের জন্যে ২টি প্রতিষ্ঠানকে [0 নিয়োগ 
করা হয়েছে। 10 - ২টি হলো: (১) 715ণ (২) 30917 


07১১ মনিটরিং ব্যবস্থায় প্রাপ্ত তথ্যে দেখা যায়, সিপি-০৩ ও সিপি-০৪ এলাকায় বায়ুতে অক্টোবর- 
ডিসেম্বর/১৮ তে প্রাপ্ত পাটিকুলেট ম্যাটার পিএম১০ ও পিএম২৫ ডিওই সীমার চেয়ে বেশি পাওয়া গিয়েছে 
পল্লবী, মিরপুর-১০, কাজীপাড়া ও আগারগাঁও এ পিএম১০ পাওয়া গেছে যথাক্রমে ২৪৮, ২২৪, ১৬৩ ও ১৯৮) 
এক্ষেত্রে ডিওই সীমা ১৫০। উক্ত স্থানসমূহে পিএম২€ পাওয়া গিয়েছে যথাক্রমে ১০৮, ৯১, ৭২ ও ১১১; এক্ষেত্রে 
ডিওই সীমা ৬৫। 


পঞ্চম অধ্যায় 
৭৬৭ বিশ্লেষণ 


৫.০১ প্রকল্পের শক্তিশালী দিক ভরের 


৯” 


৯” 
৯” 
৯” 


পরিবেশবান্ধব দ্ুতগতিসম্পন্ন অথচ সকল শ্রেণির যাত্রীর ব্যয়-সাশ্রয়ী গণপরিবহন, এটি প্রকল্পের শক্তিশালী 
দিক। 


প্রকল্পটি বাস্তবায়নে সরকারের দৃঢ় অজীকার (001007100010)-এর প্রেক্ষিতে এটিকে ঢ115-0০ প্রকল্প 
হিসেবে চিহ্নিত করা প্রকল্পের শক্তিশালী দিক। 


চাকুরিজীবী, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রীসহ মেট্রোরেলে চলাচলকারী জনসাধারণ পিক-আওয়ারে কিংবা নন-পিক 
আওয়ারে যানবাহনের জন্যে প্রায় কোন অপেক্ষমান সময়ই (৮/৪10105 010০) ব্যয় করতে হবে না। এটি 
প্রকল্পের গুরুত্বপূর্ণ শক্তিশালী দিক। 


জাপানের দাতা সংস্থা “জাইকার” আর্থিক সহায়তায় প্রকল্প বাস্তবায়ন একটি শক্তিশালী দিক। 


আধুনিক ডিজাইন এবং নির্মাণ কৌশল ব্যবহৃত হওয়ায় বাংলাদেশে প্রযুক্তি হস্তান্তর হবে-এটি প্রকল্পের 
শক্তিশালী দিক। 


সিপি-০৫ ও সিপি-০৬ এ পরিবেশ বান্ধব স্ক্রু পাইল ব্যবহার প্রকল্পের ভাল দিক। 
এমআরটি লাইন-৬ উত্তরা-মতিঝিল রুটে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন করবে। 


স্টেশন ভিত্তিক উন্নত আবাসিক এলাকা (7২০310007118] 1700) গড়ে উঠবে; যথা:- উত্তরা ৩য় পর্ব (দিয়াবাড়ি) 
ও পল্লবী। 


৫.০২ প্রকল্পের দুর্বল দিক ররর 
ঁ- প্রকল্পের মূল ডিপিপি”র লক্ষ্যমাত্রার তুলনায় প্রকল্পের অগ্রগতি এপ্রিল, ২০১৯ পর্যন্ত ১% এর বেশি পিছিয়ে 


থাকা এ প্রকল্পের একটি দুর্বল দিক। 


এ প্রকল্পের মূল ডিপিপি'তে নির্ধারণকৃত মোট মেয়াদ ১২ বছরের মধ্যে প্রকল্পের ডিজাইন, ক্রয় কার্যক্রম 


(:9০810109) এবং বাস্তবায়ন পর্যায়ের সময় আলাদাভাবে নির্দিষ্ট না করায় বাস্তবে প্রকল্পের ডিপো 
এলাকার পূর্ত কাজ এবং ইলেক্রো-মেকানিক্যাল কাজ বিলম্বে শুরু হওয়া-প্রকল্পের দুর্বল দিক। 


ঝঁ মেট্রোরেলের শুরু পয়েন্ট তথা উত্তরা ৩য় পর্ব স্টেশনের সাথে উত্তরা ২য় পর্ব ও ১ম পর্বের মেট্রোরেলের 


সংযোগ না থাকা এ প্রকক্পের দুর্বল দিক। 


ঝ- ন্যুনতম কয়েকটি ব্যস্ত ইন্টারসেকশনে সাবওয়ে নির্মাণ না করা-প্রকল্লের দুর্বলতা 
- প্রকল্পটির এলাইনমেন্টের সাথে বিমানবন্দর সড়কের সাথে কোন সংযোগ না থাকা-প্রকল্পের দুর্বলতা। 


৯১ 


৫.০৩ প্রকল্পের সৃষ্ট সুযোগসমূহ ররর 
৯» মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণে প্রায় ২০০০ জনবলের কর্মসংস্থান হবে। 
১ প্রকল্পটির মাধ্যমে বৃহদাকার প্রকল্প বাস্তবায়নে কারিগরী সক্ষমতার সুযোগ সৃষ্টি হয়েছে। 
» এমআরটি লাইন-৬ চালু হলে স্বল্প সময়ে অনেক বেশি পরিমাণে যাত্রী পরিবহনের সুযোগ সৃষ্টি হবে। 
৯» ঢাকা মহানগরীতে সর্ব পেশার জনসাধারণের কর্মঘণ্টার অপচয় অনেক হাস পাবে। 
৯» উত্তরা-মিরপুর-মতিবিল রুটের যাত্রীগণ দ্রুত ও যানজটমুক্তভাবে যাতায়াত করতে পারবে। 
৯ মেট্রোরেলের মাধ্যমে 1.85017116 00090011 সুবিধা। 
৫.০৪: প্রকল্পের বুঁকি/চ্যালেজসমূহ ভর 


** উচ্চ-পর্যায়ের নির্দেশনা অনুযায়ী পুনঃনির্ধারিত সময়সীমা (২০২০ সাল) এর মধ্যে মেট্রোরেল চালু করা একটি 
চ্যালেঞ্জ। 


* ঘনবসতিপূর্ণ ও যানজটে ভারাক্রান্ত ঢাকা মহানগরীতে মেট্রোরেলের নির্মাণের প্রেক্ষিতে পরিকল্পিতভাবে 
ট্রাফিক ব্যবস্থাপনা করে জন দুর্ভোগ লাঘব করে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। 


** নির্মাণকালীন ক্ষতিগ্রস্ত সড়ক যথাসময়ে ও যথাযথভাবে মেরামত করে জনসাধারণের চলাচলের উপযোগী 
রাখা প্রয়োজন। এটি প্রকল্পের একটি চ্যালেঞ্জ 


** নির্মাণজনিত কারণে সৃষ্ট বায়ুদূষণ নিরাপদ মাত্রার চেয়ে অনেক বেশি যা জনস্বাস্থ্যের জন্যে হুমকি। নির্মাতা 
প্রতিষ্ঠানকে এ ঝুঁকি হাসের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। 


** স্থানান্তরিত ইউটিলিজ সার্ভিসসমূহের (যথা:- বিদ্যুৎ, পানি, পয়ঃনিষ্কাষন, গ্যাস, টেলিফোন) অবস্থান চিহ্নিত 
রাখা, নকশা সংরক্ষণ করা ইত্যাদি একটি চ্যালেঞ্জ 


** সঠিক ব্যবস্থাপনায় বাধাহীন ভাবে ট্রেন সার্ভিস পরিচালনা করা। মেট্রোরেল সঠিকভাবে অপারেশন ও 
রক্ষণাবেক্ষণ করা। 


** মেট্রোরেল পরিচালনার জন্যে দক্ষ জনবল এবং নিরাপত্তা স্টাফ নিয়োগ করা। 


+* পথচারীদের চলাচলের জন্যে কোন কোন স্থানে ফুটপাথ নেই বললেই চলে, অদূর ভবিষ্যতে ফুটপাথ প্রশস্ত 
করার ব্যবস্থা করা। 


৯২ 


ষষ্ঠ অধ্যায় 
সুপারিশ ও উপসংহার 


৬.০১ সুপারিশসমূহ: 
চলমান এমআরটি লাইন-৬ এর জন্যে: 


১. উত্তরা ৩য় পর্ব (দিয়াবাড়ি) হতে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল ২০১৯ সালের মধ্যে এবং আগারগীও থেকে মতিবিল 
পর্যন্ত অংশ ২০২০ সালের এর মধ্যে চালু করতে হলে নিম্নরূপ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন: 


ক) সিপি-০২-এর ১৩টি বিল্ডিং/ওয়ার্কশপ/শেড/ট্র্যাক/সহায়ক অবকাঠামোর সম্পন্নের সময়সীমা আগস্ট, 
২০২১ থেকে কমপক্ষে আগস্ট, ২০২০-এ এগিয়ে আনতে হবে যাতে করে ২০১৯ সালের মধ্যে ডিপো 
এরিয়ায় ন্যুনতম প্রয়োজনীয় অবকাঠামোসমূহের 50150870181] কাজ সমাপ্ত হয়; [সূত্র: অনুচ্ছেদ ৩.০১.৬ ও 
৪.০১ (ক)] 


খ) সিপি-০৩ এবং সিপি-০৪ প্যাকেজের 0110108] 13৬9]1 ৫টি স্থানের 17391817090 04176015৬21 
স্প্যানসমূহের-এর পিয়ার এবং গার্ডার-স্লাব নির্মাণ কাজ অতিরিক্ত ইকুইপমেন্ট ও জনবল নিয়োগ করে 
অগ্রাধিকার ভিত্তিতে সেপ্টেম্বর, ২০১৯ এর মধ্যে সমাপ্ত করা প্রয়োজন; [সূত্র: অনুচ্ছেদ ৪.০১ (ক)] 


(গ) যানজটের ফলে জনদুর্ভোগ লাঘবে, সিপি-০৫ এবং সিপি-০৬-এর কর্ম-পরিকল্পনা এমনভাবে 
গ্রহণ করতে হবে যাতে সিপি-০৫ এর এবং সিপি-০৬ এর করিডোরের প্রত্যেকটির দৈর্ঘ্যকে কে ২টি অংশে 
নির্মাণের অগ্রাধিকার প্রদান করতে হবে। এ ক্ষেত্রে সিপি-০৫, ফার্মগেট থেকে কারওয়ান বাজার অংশ 
ডিসেম্বর, ২০১৯ এর মধ্যে এবং শেরে বাংলা নগর থেকে ফার্মগেট অংশ সেপ্টেম্বর, ২০২০ সালের 
মধ্যে সমাপ্ত করতে হবে। 


অনুরুপভাবে সিপি-০৬-এ কারওয়ান বাজার থেকে প্রেসক্লাব অংশ ডিসেম্বর, ২০১৯ এর মধ্যে এবং 
প্রেরাব থেকে মতিঝিল অংশ সেপ্টেম্বর, ২০২০ এর মধ্যে সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে 
স্টেশনসমূহের নির্মাণকাজকে অগ্রাধিকার দেয়া প্রয়োজন; [সূত্র: অনুচ্ছেদ নং-৪.০১ কে)] 


(ঘ) সিপি-০৭ এর সমাপ্তির সময়সীমা সেপ্টেম্বর, ২০২২ থেকে ন্যনতম দেড় বছর এগিয়ে আনতে হবে এবং 
মার্চ ২০২০ সালের মধ্যে উত্তরা (দিয়াবাড়ি) থেকে আগারগীও পর্যন্ত অংশের রেল ট্র্যাক বসানোসহ ই 
এন্ড এম কার্যক্রম সম্পন্ন করতে কর্মপরিকল্পনা গ্রহণ প্রয়োজন; [সূত্র: অনুচ্ছেদ নং-৪.০১ (ক)] 


(ঙ) সিপি-০৮ (রোলিং স্টক) এর সময়সীমা ডিসেম্বর ২০২১ পর্যন্ত। এ প্যাকেজের 50050076191 কার্যক্রম 
ডিপো ইকুইপমেন্ট ১০০% সেপ্টেম্বর, ২০১৯ এর মধ্যে এবং অন্ততঃ ৩৩% রেল কোচ অর্থাৎ ৮টি এবং ১টি 
উদ্ধার কোচ নভেম্বর/২০১৯ এর মধ্যে ঢাকায় পৌছাতে হবে। তদনুযায়ী কর্ম-পরিকল্পনা গ্রহণ করে আগস্ট, 
২০১৯ থেকে প্রতি মাসে ১ সেট ট্রেন দেশে পৌছাতে হবে; [সূত্র: অনুচ্ছেদ নং-৪.০১ (ঝ)] 
২. সিপি-০৩, ০৪, ০৫ ও ০৬ এর কাজ চলাকালীন তীব্র যানজট হ্রাসে এবং সড়ক ব্যবহারকারীদের দুর্ভোগ কমানোর 
লক্ষ্যে সুষ্ঠুভাবে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্যে সড়কে স্থাপিত অস্থায়ী কনক্রিট ব্যরিয়ার অপসারণ করা না পর্যন্ত প্রকল্প 
কর্তৃপক্ষ এবং ডিএমপি”র ট্রাফিক বিভাগ যৌথভাবে নির্দিষ্ট বাস স্টপেজে, পথচারী ক্রসিং 0১০৭০50:191) (6001901215 
070959108)-এ ও ইউটার্নে 00-78101) যানবাহন নিয়ন্ত্রণের জন্যে প্রত্যেক প্রকল্প ব্যবস্থাপকের অধীনে একজন করে 
ট্রাফিক ব্যবস্থাপনা কর্মকর্তা নিয়োগ করা যেতে পারে, যিনি ডিএমপি ট্রাফিক বিভাগের সাথে সমন্বয় করে, প্রয়োজনীয় 
পদক্ষেপ গ্রহণ করবেন; এ লক্ষ্যে নিয়লিখিত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে; [সূত্র: অনুচ্ছেদ নং- ৩.০৪] 


ক) প্রাইভেট কারসহ যানবাহনের [951001-1)10921-1) বাস্তবায়ন করা; 
খ) ডিএমপি প্রচারিত “রেডিও স্পাইস” চ্যানেলের ট্রাফিক সংক্রান্ত অনুষ্ঠানের বিষয়ে সচেতনতা সৃষ্টি করা এবং 


৯৩ 


গ) যানবাহন ব্যবহারকারীগণকে মোবাইল ত্যাপস ব্যবহারে উদ্দদ্ধ করা। [সূত্র: অনুচ্ছেদ নং-৩.০৪] 

৩. প্রকল্পের কাজের গুণগত মান নিয়ন্ত্রণে এমআরটি লাইন-৬ কর্তৃপক্ষের অধিকতর সুপারভিশন নিশ্চিত করার লক্ষ্যে 
প্রত্যেক প্রকল্প ব্যবস্থাপককে বিশেষতঃ সিপি-০৩, ০৪, ০৫ ও ০৬-এর প্রকল্প ব্যবস্থাপকদ্বয়কে সহায়তা করার জন্যে 
একজন করে ল্যাবরেটরী অভিজ্ঞতা সম্পন্ন প্রকৌশলী নিয়োজিত করা প্রয়োজন; [সূত্র: অনুচ্ছেদ নং-৩.০৭] 

8. আইএমইডি কর্তৃক প্রকল্পের মনিটরিং করা এবং জন-উদ্বেগ (১0110 007০০10)-এর প্রেক্ষিতে তথ্য বিনিময়ের 
সুবিধার্থে এখন থেকে প্রকল্পের ডিজাইন ও সুপারভিশন কনসালট্যান্টস কর্তৃক দাখিলকৃত 0717-এর অগ্রগতির 
প্রতিবেদনসমূহ আইএমইডি-এর নিকট প্রেরণ করা প্রয়োজন; বায়ু দূষণের মাত্রা ডিওই সীমার চেয়ে বেশি বিধায় 
ধুলাবালি (089) নিয়ন্ত্রণে প্রকল্পের করিডোরে দৈনিক প্রয়োজনীয় সংখ্যক বার পানি ছিটানো প্রয়োজন; সূত্র: 
অনুচ্ছেদ নং-৩.০৫ ও ৩.০৯.২] 

৫. মেট্রোরেল স্টেশনসমূহ নির্মাণের ফলে ফুটপাথ খুবই সংকীর্ণ হওয়ায় স্টেশন এলাকায় ভূমি অধিগ্রহণ করে কিংবা 
রাজউকের অনুমতিক্রমে ফুটপাথ প্রশস্তকরণের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন; [সূত্র: অনুচ্ছেদ নং- ৩.০৪ ও ৫.০১ 
(খ)] 

৬. ঠিকাদার কর্তৃক প্রকল্পের নির্মাণ কাজে নিয়োজিত স্থানীয় সাব-কন্ট্রাকট রগণকে দরপত্রের শর্ত অনুযায়ী সাধারণতঃ 
মূল ঠিকাদার লিখিত কার্যাদেশ দেয়া প্রয়োজন। কাজের গুণগত মান এর বিষয়ে ভবিষ্যতে জটিলতা এড়ানোর জন্যে 
এ ধরনের সাব-ক্ট্রাক্টরদের তালিকা প্রকল্প পরিচালক কর্তৃক সংরক্ষণ করা প্রয়োজন। যতটুকু সম্ভব ঠিকাদারের 
প্রকৌশলী/প্রকৌশলীগণ নেতৃত্বে থাকতে হবে। সরাসরি সাব-কন্ট্রাক্টরের উপর দায়িত্ব ছাড়া যাবে না। প্রকল্প পরিচালক 
কর্তৃক এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন; [সূত্র: অনুচ্ছেদ নং-৩.০৭.৩] 

৭. প্রকল্পের ইলেক্রো-মেকানিক্যাল সিস্টেমে অগ্রগতি ত্বরান্বিত করা এবং এর কার্যকারিতা বৃদ্ধির জন্যে নিম্নরূপ ব্যবস্থা 
গ্রহণ করা প্রয়োজন। 


(ক) সকল ইকুইপমেন্ট কেনা এবং 0০131095179! পরিকল্পনা শীঘ্বই চুড়ান্ত করা; 


(খ) প্রধান প্রধান ইকুইপমেন্ট সরবরাহ ডিসেম্বর, ২০১৯ সালের মধ্যে সমাপ্ত করে জুন, ২০২০ এর মধ্যে 
সরবরাহকারী প্রতিষ্ঠান কর্তৃক স্থাপন সমাপ্ত করা; 


(গ) ক্রয়কৃত সকল ইকুইপমেন্ট এর গুণাগুণ পরীক্ষা করা; 


(ঘ) উত্তরা আরএসএস ও মতিঝিল আরএসএস বৈদ্যুতিক সংযোগ যথাক্রমে ডিসেম্বর, ২০১৯ ও ডিসেম্বর, 
২০২০ সালের মধ্যে সম্পন্ন করা; 


(ও) ওসিসি ভবন এবং এর ইকুইপমেন্ট ২০২০ সালের মার্চের মধ্যে কমিশন/চালু (21001017) করা; 
(চ) ওসিসি”র ইকুইপমেন্ট এবং ওসিসি সিস্টেমের মধ্যে সামঞ্জস্যতা নিশ্চিত করা; 


(ছ) সকল টেকনিক্যাল জনবলকে তাত্ত্বিক এবং ব্যবহারিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা 
যাতে তাঁরা অতি দ্বুত ইনস্টলেশন পদ্ধতিটি বুঝতে পারে, যা ভবিষ্যতে উদ্ভুত সমস্যা সমাধানে সহায়তা 
করবে; 


(জ) বিদ্যুৎ সরবরাহের জন্যে ডিপো এরিয়া ও স্টেশনসমূহে নবায়ন যোগ্য বিদ্যুৎ (২০179/8019 
০00155/90101- [9০৬16 ব্যবস্থা স্থাপন করে বিকল্প হিসেবে ব্যবহার করা এবং 


(ঝ) রক্ষণাবেক্ষণ কার্যক্রম এবং ই এন্ড এম সিস্টেমের নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে নিয়মিত নিরাপত্তা 
ড্রিল কার্যক্রম পরিচালনা করা। |সূত্র: অনুচ্ছেদ নং ৩.০৮.১] 


৮. যথাশীঘ্ব বিদ্যুৎ সরবরাহকারী ও বিপণন প্রতিষ্ঠান ডিপিডিসি ও ডেসকোর সাথে বিদ্যুৎ ক্রয় চুক্তি 0১010795105 
/১7০০100171) প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন [ সুত্র: অনুচ্ছেদ নং-৩.০৮.১] এবং 


৯৪ 


৯. ১ম পর্যায়ে দিয়াবাড়ি-আগারগীও অংশে মেট্রোরেল চালু হলে আগারগীও থেকে পরবর্তী স্টেশনগামী যাত্রীদের 
যাতায়াতের জন্যে আগারগীও-মতিবিল বিশেষ বাস সার্ভিস চালু করা এবং আগারগীও স্টেশনের সুবিধার অতিরিক্ত 
অস্থায়ীভিত্তিক ৪108 91০ নির্মাণ করার আগাম ব্যবস্থা নেয়া প্রয়োজন [সূত্র: অনুচ্ছেদ নং-৩.১৪.২]। 


ভবিষ্যৎ প্রকল্পের জন্যে: 


১০. অত্যন্ত ঘন বসতিপূর্ণ ঢাকা মহানগরীতে [২5-তে অন্তভূক্ত অন্যান্য এমআরটি লাইনসমূহ ডিজাইনের সময় অত্র 
প্রকল্পের অভিজ্ঞতার আলোকে জনদুর্ভোগ লাঘবে এবং সড়কের বিদ্যমান কার্যকরী প্রশস্ততা হাস না করার স্বার্থে 
কতটুকু এলিভেটেড হবে বা কতটুকু আন্ডারগ্রাউন্ড হবে; নাকি সম্পূর্ণই আন্ডারগ্রাউন্ড হবে তা দেশী-বিদেশী “বিশেষজ্ঞ 
প্যানেল অব এক্সপার্ট” এর মতামতের ভিত্তিতে চুড়ান্ত করা প্রয়োজন; [সূত্র: অনুচ্ছেদ নং-৩.১০] 


১১. দেশীয় পরামর্শক প্রতিষ্ঠানসমূহ যাতে ডিজাইন ও তন্বাবধান কাজে নিয়োজিত হয়ে অধিকতর অভিজ্ঞতা অ্জনের 
সুযোগ পায়, তজ্জন্যে পরবর্তী এমআরটি ও বিআরটি প্রকল্পসমূহে দাতাসংস্থার সাথে নেগোসিয়েশন করতঃ প্রকল্পের 
ডিজাইন প্যাকেজ এবং সুপারভিশন প্যাকেজ পৃথক করার বিষয় বিবেচনা করা প্রয়োজন [সূত্র: অনুচ্ছেদ নং-৩.০৬.৪] 
এবং 

১২. 7২51১-তে বর্ণিত পরবর্তী এমআরটি ও বিআরটি প্রকল্পসমূহ ডিজাইন এবং বাস্তবায়নে পরিবেশ ও জীব-বৈচিত্র্য 
যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তজ্জন্যে 2০095591617-8590 (9011701955/80179801) অনুসরণ করা প্রয়োজন। [সূত্র: অনুচ্ছেদ 
নং-৩.০৯.২.৪] 


৬.০২ উপসংহার: ঢাকা মহানগরীর গণ-পরিবহনের ক্রম-বর্ধমান চাহিদা পূরণে এবং পরিবহন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে 
গৃহীত ঢাকা ম্যাস র্যাপিড উন্নয়ন প্রকল্প এমআরটি লাইন-৬) এর নির্মাণ কাজ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষ 
উদ্যোগে বাস্তবায়নের লক্ষ্যমাত্রা অনুযায়ী এগিয়ে চলছে। প্রকল্পটির নিবিড় পরিবীক্ষণে প্রাপ্ত ০10০8] বিষয় হলো- 
“প্রকল্পের চলমান ৭টি প্যাকেজের সময়ানুপাতিক এবং সমন্বিত অগ্রগতি অন করা” 


চতুর্থ অধ্যায়ে বর্ণিত সারণি ৪.২ ও চিত্র ৪.০২ হতে দেখা যায়, প্রকল্পের দিয়াবাড়ি থেকে আগারগীও পর্যন্ত অংশ 
ডিসেম্বর, ২০১৯ সালের মধ্যে চালু করতে হলে উক্ত প্যাকেজসমুহের দিয়াবাড়ি থেকে আগারগীও অংশে করণীয় অত্র 
প্রতিবেদনের পর্যবেক্ষণ ও সুপারিশে উল্লেখ করা হয়েছে। সিপি-০৭ এর কার্যক্রম অন্যান্য প্যাকেজের তুলনায় পরে 
শুরু হওয়ায়, প্যাকেজসমূহের একটি আরেকটির সাথে সম্পৃক্ততার কারণে এবং নির্মাণ কাজ ত্বরান্বিত করতে গিয়ে 
ক্রয়কৃত কার্য ও সম্পদসমূহের গুণগত মানের উৎকর্ষতায় কোনরূপ ব্যত্যয়/অব্যবস্থাপনা যাতে না হয় সেজন্যে 
দিয়াবাড়ি থেকে আগারগীও পর্যন্ত অংশ চালু করার সময়সীমা ন্যনতম মার্চ, ২০২০ পর্যন্ত বৃদ্ধির প্রয়োজনীয়তা 
পরিলক্ষিত হচ্ছে। 


তবে, আগারগীও থেকে মতিঝিল পর্যন্ত অংশ চালু করার সময়সীমা ডিসেম্বর, ২০২০ অপরিবর্তিত রাখা যেতে পারে; 
কেননা অধিকাংশ প্যাকেজের সমাপ্তি-সময় ডিসেম্বর, ২০২০ এর কাছাকাছি। সে লক্ষ্যে প্রয়োজনীয় কর্ম-পরিকল্পনা 
সংশোধন এবং মানসম্মতভাবে লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট নির্মাতা প্রতিষ্ঠান, প্রকল্পের কর্মকর্তাগণ, ডিএমটিসিএল 
কর্তৃপক্ষ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অব্র নিবিড় পরিবীক্ষণের 3৬0, পর্যবেক্ষণ ও সুপারিশের 
ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে পারে। 


৯৫ 


সংযুক্তি এবং পরিশিষ্টসমূহ 
সংযুক্তি- ১ক, ১খ, ২, ৩, ৪, ৫, ৬, ৭ক,৭খ,৭গ 


এবং 
পরিশিষ্ট- ১ ও ২ 


৯৬ 


সংযুক্তি-১ক 


ঢাকা ম্যাস র্যাপ্িড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (এমআরটি লাইন-৬) 


গুরুত্বপূর্ণ তথ্য প্রদানকারীর সাক্ষাৎকার (7) গ্রহণের জন্য প্রশ্নমালা 


[প্রকল্প পরিচালক, অতিরিক্ত প্রকল্প পরিচালকবুন্দ, প্রকল্প ব্যবস্থাপকবুন্দ, প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের দায়ি তপ্রাপ্ত 
প্রকৌশলী, নির্মাণ প্রতিষ্ঠানের প্রকৌশলী, ডেসকো/ডেসার প্রতিনিধি, ওয়াসার সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি, তিতাস 
গ্যাস টি ত্যান্ড ডি কোম্পানী এবং বিটিসিএল এর প্রতিনিধি-এর জন্যে] 


বাস্তবায়নকারী সংস্থা: ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানী লিমিটেড (ডিএমটি সিএল) 
রুটের নাম: এমআরটি লাইন-৬ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পরিকল্প রুট) 


উত্তরদাতার নাম:----------------+-++৮িতিন পদবী/পেশা :----+++ত 
মোবাইল নম্বর; -৮---*-১৯---০-৮১-৯১৯০০৯২ ওয়ার্ড/মহল্লা:------------------++- হানা5০-55-5৮৮০৯-% 
প্রশ্সমূহ 


প্রদান করুন। 


৩. ইউটিলিটি সার্ভিস (00110 9০7%1০০) অপসারণকালে কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলেন। প্রকল্পের 
আগারগীও থেকে মতিঝিল অংশে ইউটিলিটি অপসারণের বর্তমান অবস্থা (98103) কেমন? 


৪. (ক) প্রকল্পে ক্ষতিগ্রস্ত গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন, পয়ঃনিঙ্কাশন লাইন স্থানান্তরে কোন প্যাকেজে কোনরুপ 
প্রতিবন্ধকতা আছে কিনা? এ সম্পর্কে অবহিত করুন। 


ডিজাইন বৈশিষ্ট্য সম্পর্কে অবহিত করুন। 


৯৭ 


১০. 


১১, 


১২. 


১৩. 


১৪. 


প্রকল্প বাস্তবায়ন কালে নির্মাতা প্রতিষ্ঠান কর্তৃক তাদের কর্ম এলাকায় বায়ু দূষণ ও শব্দ দূষণ সহনীয় মাত্রায় 
রাখার জন্যে যে ব্যবস্থা গ্রহণ করেছে, তা পর্যাপ্ত কিনা? বর্ষাকালে বৃষ্টির পানি রাস্তা থেকে দ্ুত অপসারণের 
পদক্ষেপ নেয়া হয়েছে কি? 


এমআরটি লাইন-৬-এর ইউটিলিটি সরানো, পাইলিং কাজসহ নির্মাণ কাজের ফলে বিদ্যমান সড়ক ক্ষতিগ্রস্ত 


হয়েছে। দরপত্রের শর্ত-অনুযায়ী নির্মাতা প্রতিষ্ঠান সময়মত ও সঠিকভাবে সড়ক মেরামত করেছে কি? 
ট্রাফিক ম্যানেজমেন্টের মাধ্যমে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তা যথেষ্ট কি? 


তা সম্পর্কে আমাদেরকে বলুন। 


(আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ) 


সাক্ষাৎকার গ্রহণকারীর নাম৪-----------------++৭ 


পরামর্শক প্রতিষ্ঠানের নামঃ পিডিপিএস ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস লিঃ 


৯৮ 


সংযুক্তি-১খ 


ঢাকা ম্যাস র্যাপ্িড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (এমআরটি লাইন-৬) 


গুরুত্বপূর্ণ তথ্য প্রদানকারীর সাক্ষাৎকার (7) গ্রহণের জন্য প্রশ্নমালা 


উপ-পুলিশ কমিশনার, সংশ্রিষ্ট এলাকার কাউন্সিলর, স্থানীয় সুধীজন, ক্ষতিগ্রস্ত ব্যক্তি, সড়ক ব্যবহারকারী স্কুল, 


ভূমিকাঃ আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের 
পক্ষ থেকে উপযুক্ত প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষা কাজে প্রকল্পের একজন গুরুত্বপূর্ণ তথ্য প্রদানকারী হিসেবে 
আপনার সাক্ষাৎকার নিতে এসেছি। আপনি অবগত আছেন যে, দেশ তথা জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও 
অগ্রগতির অন্যতম ভিত্তি - উন্নত যোগাযোগ ব্যবস্থা। এ লক্ষ্যে ঢাকা মহানগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মেট্রোরেল 
চালুর উদ্দেশ্যে উত্তরা সেক্টর-১৮-পল্লবী-রোকেয়া সরণি-খামারবাড়ী হয়ে ফার্মগেট-হোটেল সোনারগীও-শাহবাগ- 
টিএসসি-দোয়েল চন্তর-প্রেসক্লাব-মতিঝিল পর্যন্ত প্রকল্পটি (এমআরটি লাইন-৬) গ্রহণ করা হয়েছে। আশা করা যায়- 
প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ঢাকা মহানগরীতে সর্বসাধারণের জন্যে গণপরিবহন সুবিধাদিসহ কার্যকরী ও দক্ষ, 
নিরাপদ ও পরিবেশ বান্ধব দ্বুত পরিবহন ব্যবস্থা চালু করা সম্ভব হবে। এছাড়া এর ফলে সার্বিকভাবে রাজধানী ঢাকার 
জন্যে একবিংশ শতাব্দীর নাগরিক জীবনের চাহিদা পূরণ ও আর্থ-সামাজিক উন্নতির ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়বে বলে 
আশা করা যায়। আমরা নিম্নলিখিত তথ্যাবলী আপনার সাথে সাক্ষাৎকারের মাধ্যমে জানতে চাই। 


বাস্তবায়নকারী সংস্থা: ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানী লিমিটেড (ডিএমটি সিএল) 
রুটের নাম: এমআরটি লাইন-৬ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পরিকল্প রুট) 


উত্তরদাতার নাম:-------------+-+++১+৮িটিি পদবী/পেশা :------+৩তি মোবাইল 
বনন্বর2:১১৮২০১০৯৪৪৪৪১৪৪০৪৪ ওয়ার্ড/মহল্লা:------------------++- থিনী5-০১5-১52555825 
প্রশ্নসমূহ: 


২. মেট্রোরেলের উত্তরা-মতিবিল পর্যন্ত (এমআরটি লাইন-৬) প্রকল্পের যে কটি স্টেশন স্থাপন করা হয়েছে, তা 
আপনাদের চাহিদা অনুযায়ী হয়েছে কি না? 


৩. ইউটিলিটি স্থানান্তরের সময়ে আপনি বা আপনার এলাকাবাসী কোন রকম অস্বাভাবিক ভোগান্তির সম্মুখীন 
হয়েছেন/হচ্ছেন কিনা? 


৯৯ 


৪. এটা পরিলক্ষিত হচ্ছে যে, এমআরটি লাইন-৬-এর নির্মাণ কাজের জন্যে সড়কের অর্ধেকেরও বেশি জায়গায় 
ব্যবহৃত হওয়ায় যানবাহন চলাচলের পথ সংকুচিত হয়েছে। এ প্রেক্ষিতে ট্রাফিক ব্যবস্থাপনায় নির্মাণ প্রতিষ্ঠান 
কর্তৃক গৃহীত ব্যবস্থা পর্যাপ্ত কিনা? 

৫. এমআরটি লাইন-৬-এর নির্মাণ কাজ চলাকালীন বিদ্যমান সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে। নির্মাতা 
প্রতিষ্ঠান কর্তৃক যে মেরামত কাজ হচ্ছে, তাতে যানবাহন সহজে চলাচল করতে পারে কিনা? আপনার 
মতামত দিন। 

৬. এমআরটি লাইন-৬-এর নির্মাণ কাজ চলাকালে বায়ুদূষণ ও শব্দদূষণ সহনীয় মাত্রায় রাখার জন্যে যে ব্যবস্থা 
গৃহীত হয়েছে/হচ্ছে তা সম্পর্কে আপনার মতামত দিন। 

৭. আপনার মতে প্রকল্পের সবচেয়ে শক্তিশালী দিক কি? 

৮. আপনার মতে প্রকল্পের সবচেয়ে দুর্বল দিক কি? 

৯. প্রকল্প বাস্তবায়িত হলে কি কি ধরনের সুযোগ (009010110) সৃষ্টি হবে বলে আপনি মনে করেন? 

১০. আপনার দৃষ্টিতে প্রকল্পের ঝুঁকি বা চ্যালেঞ্জ সমূহ কি কি? 

(আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ) 
সাক্ষাৎকার গ্রহণকারীর নাম৪--------------+++++++ 


পরামর্শক প্রতিষ্ঠানের নামঃ পিডিপিএস ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস লিঃ 


১০০ 


ঢাকা ম্যাস র্যাপ্িড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (এমআরটি লাইন-৬) 


ফোকাস গ্রুপ আলোচনা (ছ07))”র জন্যে গাইডলাইন 


ভূমিকাঃ আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনস্থ বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন 
বিভাগের পক্ষ থেকে আপনাদের সাথে দলীয় আলোচনা করতে এসেছি। আপনারা অবগত আছেন যে, দেশ তথা 
জনগণের আর্থ- সামাজিক উন্নয়ন ও অগ্রগতির অন্যতম ভিত্তি-উন্নত যোগাযোগ ব্যবস্থা। এ লক্ষ্যে ঢাকা মহানগরীর 
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মেট্রোরেল চালুর উদ্দেশ্যে উত্তরা সেক্টর-১৮-পল্লবী-রোকেয়া সরণি-খামারবাড়ী হয়ে 
ফার্মগেট-হোটেল সোনারগীও-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর-প্রেসক্লাব-মতিবিল পর্যন্ত প্রকল্পটি (এমআরটি লাইন- 
৬) গ্রহণ করা হয়েছে। আশা করা যায়- প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ঢাকা মহানগরীতে সর্বসাধারণের জন্যে 
গণপরিবহন সুবিধাদিসহ কার্যকরী ও দক্ষ, নিরাপদ ও পরিবেশ বান্ধব দ্রুত পরিবহন ব্যবস্থা চালু করা সম্ভব হবে। 
এছাড়া এর ফলে সার্বিকভাবে রাজধানী ঢাকার জন্যে একবিংশ শতাব্দীর নাগরিক জীবনের চাহিদা পূরণ ও আর্থ- 
সামাজিক উন্নতির ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়বে বলে আশা করা যায়। প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষার জন্যে 
আমরা নিম্নলিখিত জানতে চাই। 


প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা: ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানী লিমিটেড (ডিএমটি সিএল) 
রুটের নাম: এমআরটি লাইন-৬ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পরিকল্প রুট) 


পুফজিডি'র আলোচনার সভাগতির নাম:-25০১-২::১৯৯০৯৯১৯৯৯০৯১৯৪৪৪৯১৪ই লিউ 
পদবী/পেশা :------৮২২শশ শশী শিপ শীশীশীশীশীশীশ? 
এফজিডির অনুষ্ঠানের স্থান: ------------২-শ২শশি শশী শীশীশশী এফজিডির তারিখ:------------- 


২. মেট্রোরেল (এমআরটি লাইন-৬) নির্মাণের জন্যে ইউটিলিটিজ যথা:- বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন স্থানান্তর 
করতে হয়েছে। আগারগীও থেকে মতিঝিল পর্যন্ত এখনও ভায়াডাক্ট নির্মাণের কাজ এখনও শুরু হয়নি। 
এক্ষেত্রে ইউটিলিটি স্থানান্তরে সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত করুন। 

৩. মেট্রোরেল (এমআরটি লাইন-৬) প্রকল্পের নির্মাণকালীন সময়ে অত্র রুটে যানজট সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে নির্মাণ 
প্রতিষ্ঠান কর্তৃক আরো কি কি পদক্ষেপ নেয়া প্রয়োজন। 


কি? মতামত প্রদান করুন। 


৬. মেট্রোরেল (এমআরটি লাইন-৬) প্রকল্পে নিরাপত্তা বিষয়ক বিবেচ্য বিষয়সমূহ আন্তর্জাতিক মানে অন্তরভূক্ত 
করা হয়েছে কি? উল্লেখ করুন। 


১৩. 


১৪. 


পরিলক্ষিত হচ্ছে যে, মেট্রোরেল (এমআরটি লাইন-৬) প্রকল্পের নির্মাণ কাজের প্রেক্ষিতে সড়ক এলাকায় 


বায়ুতে ধূলাবালির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এ বায়ুদূষণ তথা বায়ুতে খুলাবালির পরিমাণ ঝুঁকিপূর্ণ মাত্রার নিয়ে 
রাখার কি ব্যবস্থা নেয়া হচ্ছে? 


উল্লেখ করুন। 


মেট্রোরেল (এমআরটি লাইন-৬) ইউটিলিটি সরানো, পাইলিং কাজসহ নির্মাণ কাজের ফলে বিদ্যমান সড়ক 
ক্ষতিগ্রস্ত হয়েছে। দরপত্রের শর্ত-অনুযায়ী নির্মাতা প্রতিষ্ঠান সময়মত ও সঠিকভাবে সড়ক মেরামত করেছে 
কি? ট্রাফিক ম্যানেজমেন্টের মাধ্যমে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তা যথেষ্ট কি? 


পারে বলে আপনারা মনে করেন? 


মতামত দিন। 


মেট্রোরেল (এমআরটি লাইন-৬) কাজের অগ্রগতি, নির্মাণ কৌশল, গুণগতমান, নির্মাণ-পরবর্তী পরিচালনা 
সম্পর্কে কিংবা মেট্রোরেলের ভাড়া নির্ধারণে আপনাদের মতামত/পরামর্শ উল্লেখ করুন। 


(25822858588 88822585884 
[01525552775557722585255558525582555585885752755-88582555528558822288528 82258 
(আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ) 
সাক্ষাৎকার গ্রহণকারীর নাম--------------+++ 
পরামর্শক প্রতিষ্ঠানের নামঃ পিডিপিএস ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস লিঃ 
স্বাক্ষর ও তারিখঃ-------------++তাটিিিিটাটি 


১০২ 


সংযুক্তি-৩ 


ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (এমআরটি লাইন-৬) 
ক্রয় কার্যক্রমে পিপিআর/জাইকা গাইডলাইন-এর বিধিসমূহ অনুসরণ সংক্রান্ত 


রয় চুক্তি পর্যালোচনা চেকলিস্ট 
টা চভি গাহি 57777757577582887887745778855555755787578785855858 
মা চুভি ভন 
৩। ক্রয় পদ্ধতিঃ.....................................০, 
প্রযোজ্য বিধি 
সঃ কার্যক্রম (০০৮19) মোতাবেক : প্রকৃত অবস্থা 
্ করণীয় 
১. : বার্ষিক ক্রয় পরিকল্পনা অনুমোদিত কিনা? 
২. । ক) পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল কিনা? 
খ) বিজ্ঞাপন প্রকাশ হলে, পত্রিকার নাম- 
১ 
২। 
৩। 
৩. | সিপিটিইউ'র ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল 


কিনা? 


৪. | কতটি দরপত্র/প্রস্তাব বিক্রয় হয়েছিল? 
৫. ( কত জন দরপত্রে/্রস্তাবে অংশগ্রহণ করেছিল? 
৬. | দরপত্র/প্রস্তাবে দাখিলের জন্যে কতদিন সময় দেয়া 
হয়েছিল? 
৭. | দরপত্রপ্রস্তাব উন্মুক্ত কমিটির টিওসি/পিইসি) সদস্য 
সংখ্যা কত জন? 
৮- 1 পিওসি-তে টিইসি'র সদস্য সংখ্যা কত জন? 
৯. | দরপত্র মূল্যায়ন কমিটির টটিইসি) সদস্য সংখ্যা কত 
জন? 
১০. | পিইসি-তে বহিঃস্থ দপ্তরের সদস্য সংখ্যা কত জন? 
১১. (ক) পরামর্শক নির্বাচনে 201-তে কতজন অংশগ্রহণ 
করেছে? 
(খ) 7/6-00811008107/201-এর মাধ্যমে 
917011115-এ কতজন নির্বাচিত করা হয়েছে? 
১২, 


কতজন 9101-115 হতে পারেন নি; এর কারণ কি? 


১০৩ 


১৩. 


দরপত্র/প্রস্তাব গ্রহণের কত দিনের মধ্যে মূল্যায়ন কাজ 
সম্পন্ন হয়েছে? 


১৪. 


(ক) অনুমোদনকারী কর্তৃপক্ষ কে? 
(খ) মূল্যায়ন প্রতিবেদন নিয়মানুযায়ী অনুমোদনকারী 
কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছিল কিনা? 


১৫. 


পিপিআর/জাইকা গাইড-লাইন এর সংশ্লিষ্ট বিধি 
অনুযায়ী যথাসময়ে দরপত্র/প্রস্তাব অনুমোদন হয়েছিল 
কিনা? 


১৬. 


ক) দরপত্রের/প্রস্তাবের বৈধতার মেয়াদ কতদিন 
ছিল? 

খ) দরপত্রের/প্রস্তাবের মূল বৈধতার মেয়াদে চুক্তিপত্র 
স্বাক্ষরিত হয়েছিল কিনা? 


নি, 


ক) বৈধতার মেয়াদ বর্ধিত করা হয়েছিলো কিনা? 
খ) চুক্তি স্বাক্ষরের তারিখঃ 


১৮. 


মূল বৈধতার মেয়াদে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়ে না 
থাকলে তার কারণ কি ছিলো? 


ক) চুক্তি অনুযায়ী কাজ সম্পাদনের তারিখঃ 
খ) প্রকৃত সম্পাদনের তারিখঃ 
পরিকল্পনা অনুযায়ী অগ্রগতি হচ্ছে কিনা? 


ক) দরপত্র/প্রস্তাব ফ্রন্ট লোডেড/আন ব্যালেন্স ছিল 
কিনা? 

খ) হ্যা হলে, যথেষ্ট কার্য সম্পাদন জামানত 
(০101781000 9০০01119) রাখা হয়েছে কিনা? 


২১. 


চুক্তি অনুযায়ী কাজের তুটি-বিচ্যুতি সংশোধনের 


সময়-সীমা 1017১ কত বৎসর? 


সার্বিক পর্যবেক্ষণঃ 


উপাত্ত সংগ্রহকারী পরামর্শকের নামঃ ---------++++৮৮ি 
পরামর্শক প্রতিষ্ঠানঃ পিডিপিএস ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস লিঃ 


১০৪ 


সংযুক্তি-৪ 


ঢাকা ম্যাস র্যাপ্িড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (এমআরটি লাইন-৬) 


সুবিধাভোগী উত্তরদাতাগণের জন্যে প্রশ্নমালা 


[পাশ্ববর্তী এলাকাবাসী, ব্যবসায়ী, দোকানদার, ট্রাফিক পুলিশ, যানবাহন চালক (নিজ/পেশাদার), পথে যাতায়াতকারী 
যাত্রী সাধারণ, পথচারী, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও চাকরীজীবীগণের জন্যে] 


ঢাকা সিটি কর্পোরেশন এলাকা (উত্তর/দক্ষিণ):. -------------- কোড নং 
সিটি কর্পোরেশনের ওয়ার্ড নং:---------+-+7+ কোড নং 
থানা: -------77742িিিিিট কোড নং 
মহল্লা/সড়ক: ------+--2৩ কোড নং 
সাক্ষাৎকার গ্রহণকারীর নাম:---------------+-++৮িটিটি সাক্ষাৎকার গ্রহণের তারিখ / /২০১৯ 
সুপারভাইজারের নাম:--------------িিটিটিিতিশিি 
সেকশন-১: সাধারণ তথ্যাবলী 
উতরদাতার নারি মোবাইল নম্বর: ---------------+---- 
১. উত্তরদাতার লিঞ্জ: ১. পুরুষ ২. মহিলা |] 


২. উত্তরদাতার বয়স (পূর্ণ বছরে ): রা 
৩. উত্তরদাতার শিক্ষাগত যোগ্যতা: কোন শ্রেণি উত্তীর্ণ ? (০০-২০ শ্রেণি) 


৪. উত্তরদাতার প্রধান পেশা ১. চাকুরি ২. ব্যবসা: বড়/মাঝারি/ক্ষুদ্র ৩. গৃহিণী 8. যানবাহন চালক 


(নিজ/পেশাদার) ৫. দিনমজুর/রিক্সাচালক ৬. বেকার ৭. ছাত্র-ছাত্রী ৮. অন্যান্য------------------ 

৫. পরিবারে মোট সদস্য সংখ্যা কত ? [যা 

৬. পরিবারে উপার্জনকারী সদস্য সংখ্যা কত? তা 

৭. পরিবারে ছাত্র-ছাত্রীর সংখ্যা কতজন ? চা] 

৮. আপনাদের কোন গাড়ি আছে কি না? ১.হ্ ২.না [_] 

৯. বর্তমানে আপনার কর্মস্থল বাসস্থান থেকে কত দূরে? -----িি কিঃমিঃ; গণ পরিবহণে 
কর্মস্থলে যাওয়ার জন্যে কত সময় লাগে? -------------+77 মিনিট, 


গণপরিবহণ পাবার জন্যে কত সময় ন্টপজে অপেক্ষা করতে হয় ? -------------+ মিনিট। 


১০. বর্তমানে আপনার কাজে যাবার জন্যে কত টাকা ব্যয় হয়? -----------------+77 টাকা 
১১. আপনার বর্তমান কর্মস্থল কি মেট্রোরেল এলাকার কাছাকাছি? ১.হ ২.না |] 
সেকশন-২: এমআরটি (মেট্রোরেল) সংক্রান্ত তথ্য 
১২. এটা আপনার স্থায়ী নিবাস? ১.হ্যা ২. না |] 
১৩. কত বছর যাবত এখানে বসবাস করছেন? (পূর্ণ বছরে লিখতে হবে) যার 
১৪. যদি ১১ নং প্রশ্নের উত্তর “না” হয় তাহলে আপনি এ এলাকায় আবাস করার কারণ কি? [1 
১) বর্তমানে এখানে যোগাযোগ সুবিধা ভাল ২) ভবিষ্যতে যোগাযোগ ব্যবস্থা ভাল হবে, এ আশায় 
৩) অন্যান্য 1 
১৫. (ক) এমআরটি (মেট্রোরেল) সম্পর্কে আপনার কোন ধারণা আছে কি? ১.হ্যা ২.না |] 
(খ) যদি থাকে তবে অনুগ্রহ করে প্রকল্প রুট সম্পর্কে বলুন? 
১. সঠিক উত্তর ২. আংশিক সঠিক ৩. ভুল উত্তর | 
১৬. কে) আপনি কি মনে করেন মেট্রোরেল ভ্রমণের সময় হাস করবে? ১.হযা ২.না[_] 
(খ) যদি সময় হাস করে তবে কত পরিমাণ? ৮৮৭ মিনিট 
(গ) যদি সময় হাস না করে তবে অনুগ্রহ করে কারণ উল্লেখ করুন। ---------িিটিিটিিিিিটি 
১৭. (ক) আপনি কি মনে করেন মেট্রোরেল ভ্রমণের ব্যয় হাস করবে? ১. হ্যা ২না 
(খ) যদি ভ্রমণের ব্যয় হাস করে তবে কতটুকু? (অনুগ্রহ করে টাকার হিসাবে বলুন)-------------------- 
(গ) যদি ভ্রমণের ব্যয় হ্রাস নয়া করে তবে অনুগ্রহ করে কারণ উল্লেখ করুন---------------7িটিতাল 
১৮. আপনি কি মনে করেন মেট্রোরেল পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা হবে? 
১. হ্যা ২. না ৩. জানি না ৪. ধারণা নেই ঢা 
১৯. আপনি কি মনে করেন মেট্রোরেল সকল কাজে গতিশীলতা (07091011109) বৃদ্ধি করবে? 
১.হ্যটা ২. না ৩. জানি না 8. ধারণা নেই |] 
২০. কে) আপনি কি মনে করেন মেট্রোরেল নির্মাণের ফলে আয় উপার্জন বৃদ্ধি করবে? ১. হ্যা ২. না_ 
(খ) যদি আয়ের সুযোগ বৃদ্ধি করে তবে কিভাবে? ---------++িিিিিিিটিটিটিটিটিটিটি 
২১. আপনি কি মেট্রোরেলের কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট? ১.হঁ ২.না | 
২২. মেট্রোরেল প্রকল্পের কাজের সময় তারা কি সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্য যথেষ্ট ব্যবস্থা 


নিয়েছেন? ১. হ্যা ২.না |] 


১০৬ 


২৩. 


২৪. 


২৫. 


২৬. 


২৭. 
২৮. 


২৯. 


মেট্রোরেল প্রকল্পের কাজের সময় মেট্রোরেল কর্তৃপক্ষ কি পরিবেশ রক্ষার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছেন? 
১.হ্যটা ২না [_] 


মেট্রোরেল প্রকল্পের কাজের সময় মেট্রোরেল কর্তৃপক্ষ কি সাধারণ মানুষের নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা 
নিয়েছেন? ১.হ্া ২.না [_] 


মেট্রোরেল প্রকল্পের কাজের সময় মেট্রোরেল কর্তৃপক্ষ কি শব্দদূষণ বা শব্দের তীব্রতা কমানোর জন্য 
কোন ব্যবস্থা গ্রহণ করেছেন? ১.হ্যা ২না [_] 


মেট্রোরেল প্রকল্পের কাজের সময় মেট্রোরেলের পাশের ব্যবসা প্রতিষ্ঠানেরি আয়ের উপর কিরুপ প্রভাব 
পড়েছে? ১.হ্যা ২.না [__ 


যানজট কমানোর জন্য কি কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিয়েছেন? ১.হাঁ ২না [_] 
যানজট কমানোর জন্য কি কর্তৃপক্ষ কোন সময় বেশি নির্মাণ কাজ করেন? 

(১) দিনে (২) রাতে (৩) উভয় না 
সময়ে 
ফুটপাতে চলাচল করতে যাতে অসুবিধা না হয় তা চিন্তা করে কর্তৃপক্ষ মালামালগুলো কি নিদিষ্ট (3৪8:০) 
জায়গায় রেখেছে? ১. হ্যা ২. না 


(আপনার সহযোগিতার জন্যে ধন্যবাদ) 


পরামর্শক প্রতিষ্ঠানের নাম: পিডিপিএস ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস লিঃ। 


স্বাক্ষর ও তারিখ ০55522585454425558 


১০৭ 


সংযুক্তি-৫ 


ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (এমআরটি লাইন-৬) 


এবং অজিত অগ্রগতির ছক 


সূচিঃ লক্ষ্যমাত্রা ছা অগ্রগতি হজ শুরু হয়নি __] 


প্যাকেজ নং ও কার্যক্রম 


ডিপিপি অনুযায়ী সময়-ভিত্তিক লক্ষ্যমাত্রা ও আর্থিক অগ্রগতি 


২০১২-১৬ 


২০১৬-১৭ 


২০১৭-১৮ 


২০১৮-১৯ 


২০১৯-২০ 


২০২০-২১ 


২০২১-২২ 


২০২২-২৩ 


২০২৩-২৪ 


সিপি-০১ 
ডিপো এলাকার ভূমি উন্নয়ন 


সিপি-০২ 

ডিপো এলাকার পূর্তকাজ 
(ভবন, শেড, ওয়ার্কশপ ট্রাক, 
এসটিপি, ইটিপি, 

সড়ক প্রাচীর ইত্যাদি) 


সিপি-০৩ ও সিপি-০৪ 
ভায়াডাক্ট ও স্টেশন নির্মাণ 


সিপি-০৫ ভায়াডাক্ট ও স্টেশন 
নির্মাণ 


সিপি-০৬ ভায়াডাক্ট ও স্টেশন 
নির্মাণ 


সিপি-০৭ ইলেত্তিক্যাল এন্ড 
মেকানিক্যাল সিস্টেম 


সিপি-০৮ রোলিং স্টক ও 
ডিপো ইকুইপমেন্ট 


উপান্ত সংগ্রহকারী পরামর্শকের নাম: 


পরামর্শক প্রতিষ্ঠানের নাম: পিডিপিএস ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস লিঃ। 


স্বাক্ষর ও তারিখ 


১০৮ 


সংযুক্তি-৬ 


ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (এমআরটি লাইন-৬) 
সিগন্যালিং ও সিন্টেম অটোমেশন সংক্রান্ত চেকলিস্ট 


পরিদর্শনকৃত মাঠ পর্যায় থেকে  সুপারিশসমূহ 
বিষয়াবলী সংগৃহীত তথ্য (ডিজাইন 

ও নির্মাণ সংক্রান্ত 
অগ্রগতিসহ) 


ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প 
(লাইন-৬) এর সিগনালিং ও সিস্টেম 
অটোমেশনের জন্যে কোন আদর্শ মানদন্ড 
প্লানিং এবং (50/77/7২19 অথবা অন্যান্য) 
গুণগত মান অনুসরণ করা হবে? 


নিশ্চিতকরণ গুণগতমান নিশ্চিত করণের জন্যে যন্ত্রাংশ ও 
ক্রয় প্রক্রিয়া পরিদর্শন 


বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত তথ্য এবং 
সরবরাহের অনুপস্থিতিতে এমআরটি 
পরিচালনায় আপদকালীন ব্যবস্থা 


বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত তথ্য এবং 
সরবরাহের অনুপস্থিতিতে এমআরটি 
বিদ্যুৎ সরবরাহ | পরিচালনায় আপদকালীন ব্যবস্থা 


নবায়নযোগ্য বিদ্যুৎ /সৌরবিদ্যুৎ ব্যবহার 
সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্যাদি 


ডিএমআরটি প্রকল্পে ব্যবহৃত সিগনালিং 
সিস্টেমের সংক্ষিপ্ত তথ্যাদি 


সিগনালিং ও অপারেশান কন্ট্রোল সেন্টার (090০) 


অটোমেটিক ট্রেন কন্ট্রোল সিন্টেম (470) 
এবং অটোমেটিক রুট কন্ট্রোল সিস্টেম 
(7২০) 


অটোমেটিক ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম 


ফিল্ড ইকুইপমেন্ট পর্যবেক্ষণ ও সেন্সর 


টেলিফোন সিস্টেম 


অপারেশান অটোমেশন ও তথ্যপ্রযুক্তি 


রেডিও লিংক 


অপটিক্যাল-ফাইবার ভিত্তিক ব্যাকবোন 
নেটওয়ার্ক 


অটোমেটিক ট্রেন কন্ট্রোল সিস্টেম (40) 
এবং অটোমেটিক রুট কন্ট্রোল সিস্টেম 
(২০) 


১০৯ 


কোন যন্ত্রাংশ কি পরিবেশের ক্ষতিসাধন 
করবে? 


বিদ্যুৎ বিভ্রাটের ফলে বিকল্প বিদ্যুৎ সরবরাহ 
এবং যে কোন জরুরী অবস্থা মোকাবেলা করার 
জন্যে যে স্ট্যান্ডার্ড অনুসরণ করা হবে। 


পূর্ব-নির্ধারিত মেইনটেইনেন্স কার্যক্রম 


রক্ষণাবেক্ষণ 
কার্যক্রম ও বৈদ্যতিক ডিভাইস ও টেলিকমিউনিকেশন 
নিরাপত্তা সিগনাল সিস্টেম লস রিকোভারী/ব্যাক-আপ 
পরিকল্পনা শ্লান 
নজরদারী ব্যবস্থা (901-৮011191709 
১9$06117) 
কোন যন্ত্রাংশ কি পরিবেশের ক্ষতিসাধন 
করবে? 


বিদ্যুৎ বিভ্রাটের ফলে বিকল্প বিদ্যুৎ সরবরাহ 
এবং যে কোন জরুরী অবস্থা মোকাবেলা করার 
জন্যে যে স্ট্যান্ডার্ড অনুসরণ করা হবে। 


টিকেটিং সিস্টেম | টিকেটিং সিস্টেম সম্পর্কিত তথ্যাদি 


/০ 


কাস্টোমার সাপোর্ট এবং মনিটরিং 


প্রশিক্ষণ সিস্টেম অপারেশন ও মেইনটেইনেন্স নিয়ে 
কর্মচারীদের প্রশিক্ষণ সম্পর্কিত তথ্যাদি 


সিস্টেম অপারেশন ও মেইনটেইনেন্স নিয়ে 
কর্মচারীদের প্রশিক্ষণ সম্পর্কিত তথ্যাদি 


উপাত্ত সংগ্রহকারী পরামর্শকের নামঃ -----------+---++++++১ 
পরামর্শক প্রতিষ্ঠানের নামঃ পিডিপিএস ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস লিঃ 


১১০ 


সংযুক্তি-৭ক 


ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (এমআরটি লাইন-৬) 
প্যাকেজভিত্তিক উপ-অঙ্জ-ওয়ারী বাস্তব অগ্রগতির ছক (সিপি-০১ ও সিপি-০২) 


অঙগ সমুহ 


টেন্ডার/ডিজাইন অনুযায়ী 
পরিমাণ 


বাস্তব 
(7)1)5510291) 


সিপি-০১ 


মাটি ভরাট 


(1) ১০৮ 


৯৯,৮৮৯ বমি 


৯৯,৮৮৯ বমি 


(11) 7৬1)+ 1390 


১০,৭১৮০ বমি 


১০,৭১৮০ বমি 


১০০% 


(111) 160 


৩১৯৮৫ বমি 


৩১৯৮৫ বমি 


সিপি-০২ 


(১) ইঞ্জিনিয়ার্স সাইট অফিস 


(২) কনন্ট্রীকশন ইয়ার্ড 
(ফেন্সিংসহ) 


(৩) বিল্ডিং নং-৩৪এ 
(ডিএমটিসি অফিস) 


(৪) বিল্ডিং নং-৩৩ 
প্রশিক্ষণ কেন্দ্র) 


(৫) বিল্ডিং নং: ১৬-৪৪ 
(সেন্ট্রাল স্টোরস ও ডিপো 
মেইনটেইনেন্স) 


(৬) ওয়ার্কশপ (ন্টীল 


(৮) রিটেইনিং ওয়াল ও 
বাউন্ডারী ওয়াল 


(৯) ড্রেন নির্মাণ (0 & 
প্রাুত] 


(১০) টেস্ট ট্র্যাক বেড (বেইস 
কোর্স) 


(১১) বিল্ডিং নং ১৩ 
(রোলিং স্টক 
মেইনটেইন্যান্স বিল্ডিং) 


(১২) ইটিপি-২৪ (ডিপো 
এরিয়ার জন্য) 


(১৩) এসটিপি-২৪ 


(১৪) বিল্ডিং নং: ১৬-৪৪ 
(সেন্ট্রাল স্টোরস ও ডিপো 
মেইনটেইনেন্স) 


(১৫) 


উপাত্ত সংগ্রহকারী প্রকৌশলী/পরামর্শকের নামঃ 


পরামর্শক প্রতিষ্ঠানের নামঃ পিডিপিএস ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস লিঃ 


১১১ 


সংযুক্তি-৭খ 


ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (এমআরটি লাইন-৬) 
প্যাকেজভিত্তিক উপ-অঙ্জা-ওয়ারী বাস্তব অগ্রগতির ছক (সিপি-০৩ / ০৪ / ০৫ / ০৬) 


মাস: /২০১৯ 
উপ-অঙ্জ সমূহ টেন্ডার/ডিজাইন অনুযায়ী প্রাপ্ত অগ্রগতি 
পরিমাণ বাস্তব শতকরা হারে সার্বিক 
(10175591091) প্যাকেজের 
(১) ভায়াডাক্টের পাইল নির্মাণ দৈর্ঘ্য........ 
ডায়া......... 
সং 
(২) ভায়াডাক্টের পাইল ক্যাপ নির্মা টি 
(৩) ভায়াডাক্টের পিয়ার নির্মাণ... 1 টি 
(8) গার্ডার কাস্টিং (ইয়ার্ডে) মি 
(৫) গার্ডার 01০001010 [ . মি 
(৬) গার্ডার সংযোজন 1) [01০- 
30655115010 তত ৬ 
(৭) স্টেশনের পাইল শির্মাণ ... | ......... ডায়া........টি 
(৮) স্টেশনের পাইল ক্যাপ নির্মাণ টি 
(৯) স্টেশনের কলাম নির্মাণ. 1 টি 
(১০) স্টেশনের বীম-প্লাব নির্মাণ... 1... টি 
(১১) 
(১২) 
(১৩) 
উপাত্ত সংগ্রহকারী প্রকৌশলী/পরামর্শকের নামঃ ---------++ শি 


পরামর্শক প্রতিষ্ঠানের নামঃ পিডিপিএস ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস লিঃ 


১১২ 


সংযুক্তি-৭গ 


ঢাকা ম্যাস র্যাপ্িড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (এমআরটি লাইন-৬) 
প্যাকেজভিত্তিক উপ-অঙ্জ-ওয়ারী বাস্তব অগ্রগতির ছক (সিপি-০৭ / ০৮) 


উপ-অঙ্জা সমূহ 


টেন্ডার/ডিজাইন অনুযায়ী 
পরিমাণ 


বাস্তব 
(79105510291) 


সিপি-০৭ 


(১) ইলেক্রো-মেকানিক্যাল সিস্টেমের 


1০101101119 1)95121) 


(২) হাই-ভোল্টেজ ফিডার ক্যাবল 
(000) স্থাপনের জন্যে টেস্ট পিট 


(৩) টঞ্জী ও মানিকনগর শ্রাড সাব- 
স্টেশন 138 নির্মাণ 


(৪) ১৩২ 7৬ ক্যাবলের শিপমেন্ট 


(৫) ৩৩ [৬ ক্যাবলের শিপমেন্ট 


(৬) উত্তরা আরএসএস (২১); 
বিল্ডিং নং-২৮ 


(৭) মতিঝিল আরএসএস (চ২১৪) 


(৮) ট্র্যাক ফ্যাস্টেনিং সিস্টেম, ব্যালাস্ট, 
সিসর ক্রস ওভার, টার্ন-আউট ও 
স্লিপারস 


(৯) রেল সংগ্রহ 


(১০) রেল ট্র্যাক বসানো 


(১১) 


(১২) 


সিপি-০৮ 


() রোলিং স্টক ও ডিপো 
ইকুইপমেন্টের 


(1) ১ম মেট্রোরেল ডিজাইন, এয়ার 
কন্ডিশনিং সিস্টেম, ব্রেক সিস্টেম, ট্রেন 
ইনফরমেশন সিস্টেম 


(11) জাপানে দ্বিতীয় 1/1০9০1-]) 
7২21] নির্মাণ 


(1৬) জাপানে রেলের বগি নির্মাণ কাজ 


(৬) 


(৮1) 


উপান্ত সংগ্রহকারী প্রকৌশলী/পরামর্শকের নামঃ 
পরামর্শক প্রতিষ্ঠানের নামঃ পিডিপিএস ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস লিঃ 


পরিশিষ্ট-১ 


€21702 001 08501 91107650170 581৬1055 (0/5-1157) 
11111 11150006 01 5091706 8170 1760110100 


14170 0লাধ0োমচালাম, 01188871215 


হতে ৮ 
(52111)79101011 01 (077)7)7995107776511775 1%190117216 

০৮15 8৮0 22376/0118296101/19 1085 :21.01.2019 
1০9: 8150700 :08118007 00 0017708130 
ভা :0৮-02,ন-908৮001ঘ রর 
10160 :100915 1235 1301৫ [18091019৩৬6100190 স০)০০চ 11416 - 6 ৫৮02) 
00555 : উটাস17 (76, 0১০02) 10 8901015009) 
1285 :171)9110/0৮-02/780/78-0038 
0078097693101 778012106 7.920 0611 
187080000 £ £1৮ 18151801622 
140৫ 15 :36-9030/01 নও :180100/200 
08801 £ 2009 1৭ * 0850115 :2000 1৫৭ 
10/01 08110781107 :20.01.2019 ী _ গতগা0এঞাত 2230 


(08101989711: 


[95017 
€97701)76531017 
12617176 (মি) 


8,050 175 108৫ 
0211 (৯) 


08115750070 


800 1000 1200 


1400 1600 1800 2000 


।..200.400 600 


8:9947 


(58116796601) 20778575170, 
10.1511001151811,510,5795 6৮৮ 
19107 7107/80150 02099] 
11751700191 015৬-8 09107791 


997707 17/510000101 
0511 80517155110 10618100677 
150৮0 


56 6912811715176%15া, 
87047 58719177171611,00285 


নী রর 2:58 নি 


ঞ: +88-02-8000345, 091: 01769-023904, (/9:%/40115,90.5, ০815.71900111.০0া ঃ 


১১৪ 


প্রকল্পের কাজ পরিদর্শন ও পরীক্ষাকরণ এর কিছু আলোকচিত্র 
1 মম : এ 


বিল্ডিং নং ৩৪এ ডিএমটিসি অফিস ও রেন্ট রুমের 
নির্মাণ কাজ পরিদর্শন (১৫-১-২০১৯) 


অপারেশন কন্ট্রোল সেন্টার (000০) ভবন নির্মাণ কাজ পরিদর্শন (১৫-১-২০১৯) 


১১৫ 


সিপি-০২ এর ল্যাবরেটরির সভা কক্ষে অনুষ্ঠিত 


00179011801011 109911175 (১৫-১-২০১৯) 


সিপি-০৪ এর শেওড়াপাড়া অংশে স্টেশনের 
পাইল ঢালাই পরবর্তী 1011০-০%) স্থাপনের 
প্রস্তুতি (১৬.১.২০১৯) 


সিপি-০৩ এর ভায়াডাক্ট নির্মাণ কাজ পরিদর্শন (১৫-১-২০১৯) 


১১৬ 


প্রকল্প ব্যবস্থাপক-২ (সিপি-০৩ ও সিপি-০৪) এর উত্তরা ডিপো এলাকার ভায়াডাক্ট নির্মাণ কাজ 
কক্ষে আলোচনা (২৭-১-২০১৯) পরিদর্শন (২৭-১-২০১৯) 


সিপি-০৩ এর পাইল ক্যাপ ঢালাই (২৭-১-২০১৯) সিপি-০৪ এর আগারগীও অংশে পূর্ব পাইল ক্যাপ ঢালাই 
(২৭-১-২০১৯) 


১১৭ 


২ 


কংক্রিটের শক্তি পরীক্ষার জন্য সিলিন্ডার নমুনা শেওড়াপাড়া স্টেশনের পিয়ার ঢালাই পরবর্তী কাজ 
সংগ্রহ (২৭-১-২০১৯) পরিদর্শন (০৭-০৩-২০১৯) 


এপিডি (সিভিল) অফিসে ০0750119110) 17০০11175 সিপি-০৫ পাইলিং কাজ পরিদর্শন 
(১৭-০৪-২০১৯) (১৭-০৪-২০১৯) 


সিপি-০৩ নির্মাণ কাজ পরিদর্শন সিপি-০২ নির্মাণ কাজ পরিদর্শন 
(১৮-০৪-২০১৯) 


১১৮ (১৮-০৪-২০১৯) 


সম] ১ 
খানি 


৮০ 


উরি ১০ ০০৫ 


সিপি-০৩ নির্মাণ কাজ পরিদর্শন সিপি-০৩ নির্মাণ কাজ পরিদর্শন 


(১৮-০৪-২০১৯) (১৮-০৪-২০১৯) 


সিপি-০৬ এর কারওয়ান বাজার অংশে পিয়ার নং- সিপি-০৬ প্রেস ক্লাব স্টেশনের ক্কু পাইলিং এর কাজ 


৪৭৮ এর পাইলের রি-বার বাইন্ডিং এর কাজ পরিদর্শন রিদর্শন (২৮-০৪-২০১৯) 
(২৮-০৪-২০১৯) ৃ 


সিপি-০৫ চন্দ্রিমা উদ্যানের সামনে ক্কু পাইল পরিদর্শন 
(১৭-০৪-২০১৯) 


সিপি-০৬ প্রেস ক্লাব স্টেশনের স্ক্রু পাইলিং এর 


কাজ পরিদর্শন (২৮-০৪-২০১৯) 
১১৯ 


11. পিডিপিএস ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস লিঃ 


111 
হাউস-এস্টুয়ারী” নং-৯০৬/১, পূর্ব শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬ 
মোবাইলঃ ০১৭১১৮৮৯৮৬৫, ০১৯৫৩৬২৪১৬৫, 


ই-মেইলঃ [901)3.61)0 ৫ £117811.001) 


১২০ 


